IslamHouse.n— 1437 


ফাতাওয়া আরকানুল ইসলাম-৪ 
সাওম 


[Bengali - বাংলা - এ] 
#৯ 


শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল- 
উসাইমীন 


MWR 


অনুবাদ: আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী 
মুহাম্মাদ শাহেদ আল-কাফী 


সম্পাদনা: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


https://archive.org/details/@salim molla 


DoD 55 Ss 
- rll - 
£3 
RT ER 
১০০২ 


SASS AM Ae MS 


36) Alle dat 


IslamHouse com 


১৩১ ১ ০% 


ক্ৰম বিষয় পৃষ্ঠা 

১, অধ্যায়: সিয়াম 

২. সিয়াম ফরয হওয়ার হিকমত কী? 

৩. সারাবিশ্বে একসাথে রামাযানের সাওম শুরু করা। 

8. মানুষ যে এলাকায় থাকবে সে এলাকায় চাঁদ দেখার ওপর নির্ভর করে সাওম 
ভঙ্গ করবে 

৫. কষ্টকর কঠিন কাজ করার কারণে সাওম ভঙ্গ করা জায়েয নয়। 

৬. খতুর দিনগুলোতে ছেড়ে দেওয়া সাওম কাযা আদায় করা আবশ্যক । 

৭. জীবিকা নির্বাহের কাজে ব্যস্ত থাকার কারণে সিয়াম ভঙ্গ করার বিধান কী? 

৮. সাওম ভঙ্গের গ্রহণযোগ্য কারণ কী কী? 

৯. ফজর হওয়ার পর যদি জানতে পারে যে রামাযান মাস শুরু হয়েছে, তখন 
কী করবে? 

১০. ৷ সাওম ভঙ্গের ওযর শেষ হয়ে গেলে কি দিনের বাকী অংশ সাওম অবস্থায় 
কাটাবে? 

১১. কঠিন রোগে আক্রান্ত হলে সাওম ভঙ্গ করে মিসকীন খাওয়াবে। 

১২. ৷ কখন এবং কীভাবে মুসাফির সালাত ও সাওম আদায় করবে? 

১৩. সফর অবস্থায় কষ্ট হলে সাওম রাখার বিধান কী? 

১৪. ৷ সফর আরামদায়ক হলে সাওম ভঙ্গ না করাই উত্তম। 

১৫. মুসাফির মক্কায় পৌঁছে সাওম ছেড়ে দিয়ে প্রশান্তির সাথে ওমরা করতে 
পারে। 

১৬. ৷ সন্তানকে দুগ্ধদানকারিনী কি সাওম ভঙ্গ করতে পারবে? 

১৭. _ ক্ষুধা-পিপাসা ও অতিরিক্ত ক্লান্তির সাথে সাওম পালন করলে সাওমের 
বিশুদ্ধতায় কি কোনো প্রভাব পড়বে? 

১৮. রামাযানের পূরা মাসের সাওমের নিয়ত একবার করে নিলেই চলবে 


IslamHouse com 


১৩১ ১ ০% 


১৯. ৷ সাওম ভঙ্গের জন্য অন্তরে দৃঢ় নিয়ত করলেই কি সাওম ভঙ্গ হয়ে যাবে? 

২০. _ ভুলক্ৰমে পানাহার করলে তার সিয়ামের বিধান কী? ... 

২১. সাওম রেখে সুরমা ব্যবহার করার বিধান কী? 

২২. ৷ সাওম অবস্থায় মিসওয়াক ও সুগন্ধি ব্যবহার করার বিধান কী? 

২৩. ৷ সিয়াম ভঙ্গকারী বিষয় কী কী? 

২৪. ৷ সাওম অবস্থায় শ্বাসকষ্টের কারণে স্প্রে ব্যবহার করার বিধান কী? 

২৫. ৷ বমি করলে কি সাওম ভঙ্গ হবে? 

২৬. ৷ সাওম আদায়কারীর দাঁতের মাড়ি থেকে রক্ত বের হলে কি সাওম নষ্ট হবে? 

২৭. ৷ খতুবতী ফজরের পূর্বে পবিত্র হলে সাওম রাখবে 

২৮. ৷ সাওম অবস্থায় দাঁত উঠানোর বিধান কী? 

২৯. সাওম রেখে রক্ত পরীক্ষা করার বিধান কী? ..... 

৩০. ৷ সাওম আদায়কারী হস্ত মৈথুন করলে কি সাওম ভঙ্গ হবে? ..... 

৩১. সাওম আদায়কারীর জন্য আতর-সুগন্ধির ঘ্রাণ নেওয়ার বিধান কী? 

৩২. ৷ নাকে ধোঁয়া টানা এবং চোখে বা নাকে ড্রপ দেওয়ার মধ্যে পার্থক্য কী? 

৩৩. সাওম আদায়কারীর নাকে, কানে ও চোখে ড্রপ ব্যবহার করার বিধান কী? 

৩৪. ৷ সাওম অবস্থায় স্বপ্নদোষ হলে কি সিয়াম বিশুদ্ধ হবে? 

৩৫. সাওম আদায়কারীর ঠাণ্ডা ব্যবহার করার বিধান কী? 

৩৬. ৷ সাওম আদায়কারী কুলি করা বা নাকে পানি নেওয়ার কারণে যদি পেটে 
পৌঁছে যায়, তবে কি তার সাওম ভঙ্গ হয়ে যাবে? 

৩৭. সাওম আদায়কারীর আতরের সুঘাণ ব্যবহার করার বিধান কী? 

৩৮. ৷ নাক থেকে রক্ত বের হলে কি সাওম নষ্ট হবে? 

৩৯. ৷ সতৰ্কতাবশতঃ ফজরের দশ/পনর মিনিট পূর্বে পানাহার বন্ধ করা 

৪০. এয়ারপোর্টে থাকাবস্থায় সূর্য অস্ত গেছে .... 

৪১. ৷ সাওম আদায়কারীর কফ অথবা থুথু গিলে ফেলার বিধান কী? 

৪২. ৷ খাদ্যের স্বাদ গ্রহণ করলে কি সিয়াম নষ্ট হবে? 

৪৩. সাওম রেখে হারাম বা অশ্লীল কথা উচ্চারণ করলে কি সিয়াম নষ্ট হবে? 

88. ৷ মিথ্যা সাক্ষী দেওয়ার বিধান কী? তা কি সিয়াম নষ্ট করে? 

8৪৫. সিয়ামের আদব কী কী? 


IslamHouse com 


১৩১ ১ ০% 


৪৬. ৷ ইফতারের জন্য কোনো দো'আ কি প্রমাণিত আছে? .... 

৪৭. সিয়াম কাযা থাকলে শাওয়ালের ছয়টি সাওম রাখার বিধান কী? 

৪৮. ৷ কাযা সাওম বাকী রেখে মারা গেলে তার বিধান 

৪৯. ৷ রামাযানের সাওম বাকী থাকাবস্থায় পরবর্তী রামাযান এসে গেলে কি করবে? 

৫০. ৷ শাওয়ালের ছয়টি সাওম পালন করার ক্ষেত্রে উত্তম পদ্ধতি কী? 

৫১. _ শাওয়ালের ছয়টি রাখার জন্য কি ইচ্ছামত দিন নির্ধারণ করা জায়েয?.. 

৫২. ৷ আশুরা সিয়ামের বিধান কী? 

৫৩. ৷ শাবান মাসে সাওম রাখার বিধান কী? 

৫৪. যার অভ্যাস আছে একদিন সাওম রাখা ও একদিন ছাড়া । সে কি শুক্রবারেও 
সাওম রাখতে পারে? 

৫৫. _সাওযমে বিছাল (অবিচ্ছিন্ন সিয়াম) কাকে বলে? এটা কি শরী‘আতসম্মত? 

৫৬. ৷ বিশেষভাবে জুমু'আর দিবস সাওম নিষেধ হওয়ার কারণ কী?.... 

৫৭. ৷ ইচ্ছাকৃত নফল সিয়াম ভঙ্গ করে ফেলার বিধান 

৫৮. ৷ ইতিকাফ এবং ই‘তিকাফকারীর বিধান কী? 


IslamHouse com 


১৩১ ১ ০% 


ভূমিকা 
#— _—__ 
AT fe, oddly SN Sl de DLL DL), call ~ D3 


HEE Ll cpl PR dl JlLSb eS 9 sl a0) 


আল্লাহ তা‘আলা বলেন, “নিশ্চয় আল্লাহর নিকট মনোনিত দীন হচ্ছে 
ইসলাম ৷” [সুরা আলে ইমরান, আয়াত: ১৯] 

তিনি আরো বলেন, “যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দীন অনুসন্ধান 
করবে, ওটা তার নিকট থেকে গ্রহণ করা হবে না। আর সে পরকালে 
ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।” [সূরা আলে ইমরান, আয়াত: ৮৫] 
হচ্ছে পাঁচটি বিষয়ের ওপর: ১) এ কথার সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ্‌ ব্যতীত 
প্রকৃত কোনো উপাস্য নেই, মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
আল্লাহর রাসূল। ২) সালাত প্রতিষ্ঠা করা। 

৩) যাকাত প্রদান করা। ৪) মাহে রামাযানে সিয়াম পালন করা এবং ৫) সাধ্য 
থাকলে আল্লাহর ঘরের হজ পালন করা ৷” (সহীহ বুখারী ও মুসলিম) 
ইসলামের এ পাঁচটি ভিত্তি সম্পর্কে মানুষের প্রশ্নের অন্ত নেই, জিজ্ঞাসার 
শেষ নেই ৷ তাই নির্ভরযোগ্য প্রখ্যাত আলেমে দীন, যুগের অন্যতম সেরা 
গবেষক আল্লামা শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. এঁ 
সকল জিজ্ঞাসার দলীল ভিত্তিক নির্ভরযোগ্য জবাব প্রদান করেছেন। 
ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদীস ও পূর্বসূরী নির্ভরযোগ্য উলামাদের মতামত 


IslamHouse com 


১৩১ ১ ০% 


থেকে দেওয়া হয়েছে। সেই জবাবগুলোকে একত্রিত করে বই আকারে 
সুলাইমান’। নাম দিয়েছেন ‘ফাতওয়া আরকানুল ইসলাম’। ইসলামী 
জ্ঞানের জগতে বইটি অত্যন্ত মূল্যবান হওয়াই বাংলা ভাষায় আমরা তা 
অনুবাদ করার প্রয়োজন অনুভব করি তাছাড়া বাংলা ভাষী মুসলিমদের 
জন্য এ ধরণের দলীল নির্ভর পুস্তকের খুবই অভাব। তাই বইটিকে 
সম্মানিত পাঠক-পাঠিকাদের হাতে তুলে দিতে পেরে আমরা আল্লাহর 
শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ জ্ঞাপন করছি জুবাইল দাওয়া সেন্টারের 
দা‘ওয়া বিভাগের পরিচালক শাইখ খালেদ নাসের আল-উমাইরির । তিনি 
বইটি প্রকাশ করার ব্যাপারে যাবতীয় নির্দেশনা প্রদান করেছেন। 
সুবিজ্ঞ পাঠক সমাজের প্রতি বিশেষ নিবেদন, কোনো প্রকার ভুল-ক্রটি 
নজরে আসলে আমাদেরকে জানিয়ে বাধিত করবেন। যাতে করে 
পরবর্তী সংস্করণে তা সংশোধন করা যায়। হে আল্লাহ এ বইয়ের 
লেখক, অনুবাদক, সম্পাদক ও ছাপানোর কাজে সহযোগিতাকারী, 
তত্বাবধানকারী এবং পাঠক-পাঠিকাদের সবাইকে উত্তম বিনিময় দান 
কর সকলকে মার্জনা কর এবং এ কাজটিকে তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে 
কবুল কর। 

আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী 

মুহাম্মাদ আব্দুল্লাহ আল-কাফী 


IslamHouse com 


১৩১ ১ ০% 


rd oS 
অধ্যায়; সিয়াম 


প্রশ্ন: (৩৯২) সিয়াম ফরয হওয়ার হিকমত কী? 


জানতে পারি সিয়াম ফরয হওয়ার হিকমত কী? আর তা হচ্ছে তাক্ওয়া 
বা আল্লাহ ভীতি অর্জন করা ও আল্লাহর ইবাদত করা আল্লাহ্‌ বলেন, 


LS 2 GAT BS US pS Lele SS lik Gali VB 

DAY 340 { 645 LS 
“হে ঈমানদারগণ! তোমাদের ওপর সিয়াম ফরয করা হয়েছে, যেমন 
ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। যাতে করে তোমরা 
তাকওয়া অর্জন করতে পার।” [সূরা আল-বাকারাহ, আয়াত: ১৮৩] 
তাক্বওয়া হচ্ছে হারাম কাজ পরিত্যাগ করা । ব্যাপক অর্থে তাক্কওয়া 
হচ্ছে, আল্লাহর নির্দেশিত বিষয় বাস্তবায়ন করা, তাঁর নিষেধ থেকে দূরে 
থাকা ৷ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


GLE ETI EE bh IL I 3 LAG MIF ESS 
RS 


“যে ব্যক্তি (সাওম রেখে) মিথ্যা কথা, মিথ্যার কারবার ও মূর্খতা 
পরিত্যাগ করল না, তার খানা-পিনা পরিহার করার মাঝে আল্লাহর 


IslamHouse com 


১৩ ১ ০% 


কোনো দরকার নেই ।”১ 


অতএব, এ কথা নিশ্চিত হয়ে গেল যে, সাওম আদায়কারী যাবতীয় ওয়াজিব 
বিষয় বাস্তবায়ন করবে এবং সবধরণের হারাম থেকে দূরে থাকবে। মানুষের 
গীবত করবে না, মিথ্যা বলবে না, চুগলখোরী করবে না, হারাম বেচা-কেনা 
করবে না, ধোঁকাবাজী করবে না। 


মোটকথা: চরিত্র ধ্বংসকারী অন্যায় ও অশ্লীলতা বলতে যা বুঝায় সকল 
প্রকার হারাম থেকে বিরত থাকবে। আর একমাস এভাবে চলতে পারলে 
বছরের অবশিষ্ট সময় সঠিক পথে পরিচালিত হবে ইনশাআল্লাহ্‌ । 


কিন্তু আফসোসের বিষয় অধিকাংশ সাওম আদায়কারী রামাযানের সাথে 
অন্য মাসের কোনো পার্থক্য করে না। অভ্যাস অনুযায়ী ফরয কাজে 
উদাসীনতা প্রদর্শন করে, হালাল-হারামে কোনো পার্থক্য নেই । তাকে 
দেখলে বুঝা যাবে না তার মধ্যে সিয়ামের মর্যাদার কোনো মূল্য আছে। 
অবশ্য এ সমস্ত বিষয় সিয়ামকে ভঙ্গ করে দিবে না। কিন্তু নিঃসন্দেহে 
তার ছাওয়াব বিনষ্ট করে দিবে। 


' সহীহ বুখারী, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: সিয়াম রেখে যে ব্যক্তি মিথ্যা এবং তার 
কারবার পরিত্যাগ করে না হাদীসটির বাক্য ইবন মাজাহ থেকে নেওয়া হয়েছে। 


IslamHouse com 


১৩১ ১ ০% 


সারাবিশ্বে একসাথে রামাযানের সাওম শুরু করা 


প্রশ্ন: (৩৯৩) মুসলিম জাতির একতার লক্ষ্যে কেউ কেউ চাঁদ দেখার 
বিষয়টিকে মক্কার সাথে সংশ্লিষ্ট করতে চায় । তারা বলে মক্কায় যখন 
রামাযান মাস শুরু হবে তখন বিশ্বের সবাই সাওম রাখবে। এ ব্যাপারে 
আপনার মতামত কী? 


উত্তর: বিষয়টি মহাকাশ গবেষণার দিক থেকে অসম্ভব। ইমাম ইবন 
তাইমিয়া রহ. বলেন, চন্দ্র উদয়ের স্থান বিভিন্ন হয়ে থাকে এ বিষয়ে 
অভিজ্ঞ বিদ্বানগণ একমত্য। আর এ বিভিন্নতার দাবী হচ্ছে প্রত্যেক 
এলাকায় ভিন্ন রকম বিধান হবে। একথার সপক্ষে দলীল কুরআন 
হাদীস ও সাধারণ যুক্তি । 


আল্লাহ তা'আলা বলেন, [০ 550 (AL LAs i SS) 
“অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাসে উপস্থিত হবে, সে যেন 
সিয়াম পালন করে” [সূরা আল-বাকারাহ, আয়াত: ১৮৫] যদি পৃথিবীর 
শেষ সীমান্তের লোকেরা এ মাসে উপস্থিত না হয় অর্থাৎ চাঁদ না দেখে 
প্রযোজ্য হবে যারা কিনা চাঁদই দেখে নি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 551,75 55531,» “তোমরা চাঁদ দেখে সাওম 


IslamHouse com 


১৩১ ১ ০% 


রাখ, চাঁদ দেখে সাওম ভঙ্গ কর ।”২ মক্কার অধিবাসীগণ যদি চাঁদ দেখে 
তবে পাকিস্তান এবং তার পূর্ববর্তী এলাকার অধিবাসীদের কীভাবে 
আমরা বাধ্য করতে পারি যে তারাও সিয়াম পালন করবে? অথচ আমরা 
জানি যে, তাদের আকাশে চাঁদ দেখা যায় নি। আর নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের বিষয়টি চাঁদের সাথে সংশ্লিষ্ট করে 
দিয়েছেন। 


যুক্তিগত দলীল হচ্ছে, বিশুদ্ধ কিয়াস; যার বিরোধিতা করার অবকাশ 
নেই। আমরা ভালোভাবে অবগত যে, পশ্চিম এলাকার অধিবাসীদের 
আগেই পূর্ব এলাকার অধিবাসীদের নিকট ফজর উদিত হয়। এখন পূর্ব 
এলাকায় ফজর উদিত হলে কি আমরা পশ্চিম এলাকার লোকদের বাধ্য 
করব একই সাথে খানা-পিনা থেকে বিরত হতে? অথচ তাদের ওখানে 
এখনও রাতের অনেক অংশ বাকী আছে? উত্তর: কখনই না । সূর্য যখন 
পূর্ব এলাকার অধিবাসীদের আকাশে অনস্তমিত হয়, তখন পশ্চিম 
এলাকার দিগন্তে তো সূর্য দেখাই যাচ্ছে তাদেরকে কি আমরা ইফতার 
করতে বাধ্য করব? উত্তর: অবশ্যই না। অতএব, চন্দ্রও সম্পূর্ণরূপে 
সূর্যের মতই ৷ চন্দ্রের হিসাব মাসের সাথে সংশ্লিষ্ট । আর সূর্যের হিসাব 
দিনের সাথে সংশ্লিষ্ট । আল্লাহ বলেছেন, 


Ef 4 efile os 24 2) 2252 Tet 0 LEAN seal Eales TH t 
LO ELLE LO BLES ESN CDN ID ES b+} 


* সহীহ বুখারী, অধ্যায়: সিয়াম অনুচ্ছেদ: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী 
যখন তোমরা চাঁদ দেখবে; সহীহ মুসলিম, অধ্যায়: সিয়াম অনুচ্ছেদ: চাঁদ দেখে 
রামাযানের সাওম রাখা ওয়াজিব । 


IslamHouse com 


১৩১ ১ ০% 


SH fens Us Line SS Linc bf GE 28 Leaf If ae 
EIT Ly SS EG 1k FT CE Uli Shes 
isd NY; Yi I CATA EIA Se 52S Ll Se be 
caa0 Al SS DIS EGE I TL $2 dls Sac G Sie rs 

[AY 3540 (@ 55% lS 0 


“সিয়ামের রাতে স্ত্রীর সাথে সহবাস করা তোমাদের জন্য বৈধ করা 
হয়েছে; তারা তোমাদের জন্য আবরণ এবং তোমরা তাদের জন্য 
আবরণ । তোমরা যে নিজেদের খিয়ানত করছিলে, আল্লাহ তা পরিজ্ঞাত 
আছেন। এ জন্যে তিনি তোমাদেরকে ক্ষমা করলেন এবং তোমাদের 
(ভার) লাঘব করে দিলেন । অতএব, এক্ষণে তোমরা (সিয়ামের রাত্রেও) 
তাদের সাথে সহবাসে লিপ্ত হতে পার এবং আল্লাহ তোমাদের জন্য যা 
লিপিবদ্ধ করেছেন তা অনুসন্ধান কর এবং প্রত্যুষে (রাতের) কালো 
রেখা হতে (ফজরের) সাদা রেখা প্রকাশিত হওয়া পর্যন্ত তোমরা খাও ও 
পান কর; অতঃপর রাত্রি সমাগম পর্যন্ত তোমরা সাওম পূর্ণ কর। 
তোমরা মসজিদে ইতিকাফ করার সময় (স্ত্রীদের) সাথে সহবাস করবে 
না; এটাই আল্লাহর সীমা । অতএব, তোমরা তার নিকটেও যাবে না। 
এভাবে আল্লাহ মানবমন্ডলীর জন্যে তাঁর নিদর্শনসমূহ বিবৃত করেন, যেন 
তারা সংযত হয়।” [সূরা আল-বাকারাহ, আয়াত: ১৮৭] 


সেই আল্লাহই বলেন, £45444, 54% ১ “অতএব তোমাদের 
মধ্যে যে ব্যক্তি এ মাসে উপস্থিত হবে, সে যেন সিয়াম পালন করে।” 
অতএব, যুক্তি ও দলীলের নিরীখে সিয়াম ও ইফতারের ক্ষেত্রে প্রত্যেক 


IslamHouse com 


১৩১ ১ ০% 


স্থানের জন্য আলাদা বিধান হবে যার সম্পর্ক হবে বাহ্যিক আলামত বা 
চিহ্ন দ্বারা যা আল্লাহ তা'আলা কুরআনে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাঁর সুন্নাতে নির্ধারণ করে দিয়েছেন। আর তা হচ্ছে চাঁদ 
প্রত্যক্ষ করা এবং সূর্য বা ফজর প্রত্যক্ষ করা । 


IslamHouse com 


১৩১ ১ ০% 


মানুষ যে এলাকায় থাকবে সে এলাকায় চাঁদ দেখার ওপর নির্ভর 
করে সাওম ভঙ্গ করবে 


প্রশ্ন: (৩৯৪) সাওম আদায়কারী যদি এক দেশ থেকে অন্য দেশে 
স্থানান্তর হয়, কিন্তু আগের দেশে ঈদের চাঁদ দেখার ঘোষণা দেওয়া 
হয়েছে। সেকি এখন সাওম ভঙ্গ করবে? উল্লেখ্য যে, দ্বিতীয় দেশে 
ঈদের চাঁদ এখনও দেখা যায় নি। 


উত্তর: কোনো মানুষ যদি এক ইসলামী রাষ্ট্র থেকে অপর ইসলামী রাষ্ট্রে 
গমণ করে আর উক্ত রাষ্ট্রে সিয়াম ভঙ্গের সময় না হয়ে থাকে, তবে সে 
তাদের সাথে সিয়াম চালিয়ে যাবে, যে পর্যন্ত না তারা সিয়াম ভঙ্গ করে। 
কেননা মানুষ যখন সাওম রাখে তখন সাওম রাখতে হবে, মানুষ যখন 
সাওম ভঙ্গ করে তখন সাওম ভঙ্গ করতে হবে মানুষ যেদিন কুরবানীর 
ঈদ করে সেদিন কুরবানীর ঈদ করবে। যদিও তার একদিন বা দু’দিন 
বেশি হয়ে যায় তার জন্য এ বিধান প্রযোজ্য হবে৷ যেমন, কোনো লোক 
সাওম রেখে পশ্চিম দিকের কোনো দেশে ভ্রমণে শুরু করল । সেখানে 
সূর্য অস্ত যেতে দেরী হচ্ছে। তখন সে সূর্যাস্ত পর্যন্ত অবশ্যই দেরী 
করবে যদিও সময় সাধারণ দিনের চেয়ে দু'ঘন্টা বা তিন ঘন্টা বা তার 
চাইতে বেশি হয়। 


দ্বিতীয় শহরে সে যখন পৌঁছেছে তখন সেখানে ঈদের চাঁদ দেখা যায় 
নি। অতএব, সে অপেক্ষা করবে। কেননা নবী সল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আমাদেরকে চাঁদ না দেখে সাওম রাখতে নিষেধ করেছেন। 


IslamHouse com 


১৩১ ১ ০% 


তিনি বলেন, 45%) 1,743 45% 1,5,2 “তোমরা চাঁদ দেখে সাওম রাখ, 
চাঁদ দেখে সাওম ভঙ্গ কর ।”৩ 


এর বিপরীত কেউ যদি এমন দেশে সফর করে যেখানে নিজের দেশের 
পূর্বে চাঁদ দেখা গেছে (যেমন, কেউ বাংলাদেশ থেকে সউদী আরব 
সফর করে) তবে সে এঁ দেশের হিসাব অনুযায়ী সাওম ভঙ্গ করবে এবং 
ঈদের সালাত পড়ে নিবে। আর যে কটা সিয়াম বাকী থাকবে তা 
রামাযান শেষে কাযা আদায় করে নিবে। চাই একদিন হোক বা দু‘দিন। 
কেননা আরবী মাস ২৯ দিনের কম হবে না বা ৩০ দিনের বেশি হবে 
না। ২৯ দিন পূর্ণ না হলেও সাওম ভঙ্গ করবে এজন্য যে, চাঁদ দেখা 
গেছে। আর চাঁদ দেখা গেলে তো সাওম ভঙ্গ করা আবশ্যক ৷ কিন্তু 
যেহেতু একটি সাওম কম হলো তাই রামাযান শেষে তা কাযা করতে 
হবে। কেননা মাস ২৮ দিনে হয় না। 


কিন্তু পূর্বের মাসআলাটি এর বিপরীত ৷ নতুন চাঁদ না দেখা পর্যন্ত সাওম 
ভঙ্গ করা জায়েয নয়। কেননা নতুন চাঁদ না উঠা পর্যন্ত রামাযান মাস 
বহাল যদিও দু‘একদিন বেশি হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই । 
সেটা এক দিনে কয়েক ঘন্টা বৃদ্ধি হওয়ার মত । (অতিরিক্ত সাওম নফল 
হিসেবে গণ্য হবে ') 


সহীহ বুখারী, অধ্যায়: সিয়াম অনুচ্ছেদ: নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর বাণী 
যখন তোমরা চাঁদ দেখবে..সহীহ মুসলিম, অধ্যায়: সিয়াম অনুচ্ছেদ: চাঁদ দেখে 
রামাযানের রোযা রাখা ওয়াজিব । 


IslamHouse com 


১৩১ ১ ০% 


কষ্টকর কঠিন কাজ করার কারণে সাওম ভঙ্গ করা জায়েয নয় 


প্রন: (৩৯৫) যে ব্যক্তি কষ্টকর কঠিন কাজ করার কারণে সাওম রাখতে 
অসুবিধা অনুভব করে তার কি সাওম ভঙ্গ করা জায়েয? 


উত্তর: আমি যেটা মনে করি, কাজ করার কারণে সাওম ভঙ্গ করা 
জায়েয নয়, হারাম । সাওম রেখে কাজ করা যদি সম্ভব না হয়, তবে 


সিয়াম ইসলামের অন্যতম একটি রুকন। যার মধ্যে 
শিখীলতা করা জায়েয নয়। 


খতুর দিনগুলোতে ছেড়ে দেওয়া সাওম কাযা আদায় করা আবশ্যক 


প্রশ্ন: (৩৯৬) জনৈক বালিকা ছোট বয়সে খঁতুবতী হয়ে গেছে। সে 
অজ্ঞতাবশতঃ খতুর দিনগুলোতে সাওম পালন করেছে। এখন তার 


উত্তর: তার ওপর আবশ্যক হচ্ছে, ঝতু অবস্থায় যে কয়দিনের সিয়াম 
আদায় করেছে সেগুলোর কাযা আদায় করা। কেননা খ'তু অবস্থায় 
সিয়াম পালন করলে বিশুদ্ধ হবে না এবং গ্রহণীয় হবে না। যদিও তা 
অজ্ঞতাবশতঃ হয়ে থাকে ৷ তাছাড়া পরবর্তীতে যে কোনো সময় তা কাযা 
করা সম্ভব । কাযা আদায় করার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। 


এর বিপরীত আরেকটি মাসআলা হচ্ছে, অল্প বয়সে জনৈক বালিকা 
খঁতুবতী হয়ে গেছে। কিন্তু লজ্জার কারণে বিষয়টি কারো সামনে প্রকাশ 


IslamHouse com 


১৩১ ১ ০% 


করে নি এবং তার সিয়ামও পালন করে নি। এর ওপর ওয়াজিব হচ্ছে, 
উক্ত মাসের সিয়াম কাযা আদায় করা। কেননা নারী খাতুবতী হয়ে 
গেলেই প্রাপ্ত বয়স্ক হয়ে যায় এবং শরী‘আতের যাবতীয় বিধি-বিধান 
পালন করা তার ওপর ফরয হয়ে যায় । 


প্র: (৩৯৭) জীবিকা নির্বাহের কাজে ব্যস্ত থাকার কারণে সিয়াম ভঙ্গ 


উত্তর: যে ব্যক্তি রামাযানের সিয়াম পরিত্যাগ করে এ যুক্তিতে যে, সে 
নিজের এবং পরিবারের জীবিকা উপার্জনে ব্যস্ত । সে যদি এ তা'বীল বা 
ব্যাখ্যা করে যে, অসুস্থ ব্যক্তি যেমন সাওম ভঙ্গ না করলে বেঁচে থাকতে 
অক্ষম তেমনি আমিও তো দরিদ্র অভাবী, জীবিকা উপার্জন করতে হলে 
আমাকে সাওম ভঙ্গ করতে হবে, তবে এ যুক্তি খোঁড়া এবং নিঃসন্দেহে 
এ ব্যক্তি মূর্খ। অতএব, অজ্ঞতার কারণে এবং অপব্যাখ্যার কারণে সে 
উক্ত সময়ের কাযা আদায় করবে যদি সে জীবিত থাকে জীবিত না 
থাকলে তার পরিবার তার পক্ষ থেকে কাযা আদায় করে দিবে। কেউ 
কাযা আদায় না করলে তার পক্ষ থেকে প্রতিদিনের বিনিময়ে একজন 
করে মিসকীনকে খাদ্য খাওয়াবে । 


কিন্তু যদি কোনো ধরণের ব্যাখ্যা না করে ইচ্ছাকৃতভাবে সিয়াম পরিত্যাগ 
করে থাকে, তবে বিদ্বানদের মতামতসমূহের মধ্যে থেকে বিশুদ্ধ মত হচ্ছে, 
সময়ের সাথে সংশ্লিষ্ট ইবাদতসমূহ বিনা ওষরে ইচ্ছাকৃতভাবে সময় 


অতিবাহিত করে আদায় করলে তা কবুল হবে না। তাই এ লোকের ওপর 
আবশ্যক হচ্ছে, আল্লাহর কাছে তওবা করা, নেক আমল ও নফল 


IslamHouse com 


১৩১ ১ ০% 


ইবাদতসমূহ বেশি বেশি সম্পাদন করা ও ইস্তেগফার করা । এর দলীল হচ্ছে, 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 550246 3 Le 
“যে ব্যক্তি এমন আমল করবে যাতে আমাদের নির্দেশনা নেই। তবে তা 
প্রত্যাখ্যাত ৪ সময়ের সাথে নির্দিষ্ট ইবাদতসমূহ যেমন সময়ের পূর্বে আদায় 
করলে কবুল হবে না। অনুরূপভাবে সময় অতিক্রান্ত হওয়ার পরও তা 
গ্রহণীয় হবে না । কিন্তু যদি অজ্ঞতা বা ভুলের কোনো ওযর থাকে, তবে ভুল 
সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


IW YE BL lAl we 0b NG co bl 


“যে ব্যক্তি সালাত আদায় না করে ঘুমিয়ে থাকে বা ভুলে যায়, তবে 
স্মরণ হলেই সে তা আদায় করবে। এটাই তার কাফফারা ৷”ৎ 


প্রশ্ন: (৩৯৮) সাওম ভঙ্গের গ্রহণযোগ্য কারণ কী কী? 
উত্তর: সাওম ভঙ্গের কারণসমূহ হচ্ছেঃ 
১) অসুস্থতা, ২) সফর । পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে আল্লাহ বলেন, 


At 520 CEC 3 355 LB GUE es SE SY 


* সহীহ মুসলিম, অধ্যায়: বিচার ফয়সালা অনুচ্ছেদ: বাতিল ফয়সালা ভঙ্গ করা এবং নতুন 
বিষয় প্রত্যাখ্যান ৷ 

সহীহ মুসলিম, অধ্যায়: মসজিদ ও সালাতের স্থান, অনুচ্ছেদ: ছুটে যাওয়া সালাত কাযা 
আদায় করা। 


IslamHouse com 


১৩১ ১ ০% 


“আর যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে (সে সাওম ভঙ্গ করে) 
অন্য দিনে তা কাযা আদায় করে নিবে” [সূরা আল-বাকারাহ, আয়াত: 
১৮৫] 


৩) গর্ভবতী নারীর নিজের বা শিশুর জীবনের আশংকা করলে সাওম 
ভঙ্গ করবে। 


8) সন্তানকে দুগ্ধদানকারীনী নারী যদি সাওম রাখলে নিজের বা 
সন্তানের জীবনের আশংকা করে তবে সাওম ভঙ্গ করবে। 


৫) কোনো বিপদগ্রস্ত মানুষকে বাঁচাতে গিয়ে সাওম ভঙ্গ করা: যেমন 
পানিতে ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার, আগুন থেকে বাঁচাতে গিয়ে দরকার হলে 
সাওম ভঙ্গ করা। 


৬) আল্লাহর পথে জিহাদে থাকার সময় শরীরে শক্তি বজায় রাখার জন্য 
সাওম ভঙ্গ করা। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা 
53514] 5% “আগামীকাল তোমরা শত্রুর মোকাবেলা করবে, 
সাওম ভঙ্গ করলে তোমরা অধিক শক্তিশালী থাকবে, তাই তোমরা 
সাওম ভঙ্গ কর ।”৬ 


€ সহীহ মুসলিম, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ; সফরে কাজের দায়িত্বে থাকলে সিয়াম ভঙ্গ 
করার প্রতিদান 


IslamHouse com 


১৩১ ১ ০% 


বৈধ কোনো কারণে সাওম ভঙ্গ করলে দিনের বাকী অংশ সাওম অবস্থায় 
থাকা আবশ্যক নয়। কেননা সে তো গ্রহণযোগ্য ওযরের কারণেই সাওম 
ভঙ্গ করেছে। এজন্য এ মাসআলায় বিশুদ্ধ কথা হচ্ছেঃ কোনো রুগী যদি 
অসুস্থতার কারণে দিনে সাওম ভঙ্গ করে আর দিন শেষ হওয়ার আগেই 
সুস্থ হয়ে যায়, তবে দিনের বাকী অংশ সাওম অবস্থায় থাকার কোনো 
আবশ্যকতা নেই। কোনো মুসাফির যদি সাওম ভঙ্গ অবস্থায় দিন 
থাকতেই সফর থেকে ফিরে আসে তারও দিনের বাকী অংশ সাওম 
অবস্থায় থাকার আবশ্যকতা নেই । অনুরূপ বিধান খাতুবতী নারীর । 
কেননা এরা সবাই বৈধ কারণে সাওম ভঙ্গ করেছে। তাই এ দিবস 
তাদের জন্যই । তাতে তাদের প্রতি সিয়ামের আবশ্যকতা নেই কেননা 
শরী‘'আত তাদেরকে সাওম ভঙ্গের অনুমতি প্রদান করে আবার তা 
আবশ্যক করবে না। 


এর বিপরীত মাসআলা হচ্ছে, রামাযান মাসের চাঁদ দেখা গেছে একথা 
যদি দিনের বেলায় প্রমাণিত হয়, তবে খবর পাওয়ার সাথে সাথে 
সাওমের নিয়ত করে নিতে হবে এবং দিনের বাকী সময় সাওম অবস্থায় 
কাটাতে হবে। উভয় মাসআলায় পার্থক্য সুস্পষ্ট । কেননা যখন কিনা 
দিনের বেলায় রামাযান মাস শুরু হওয়ার কথা প্রমাণিত হয়েছে, তখন 
তাদের ওপর সে দিনের সিয়াম পালন করা ওয়াজিব হয়ে গেছে। কিন্তু 
না জানার কারণে তাদের ওযর গ্রহণযোগ্য এবং তাদের সিয়াম বিশুদ্ধ ৷ 
এ কারণে তারা যদি জানতে পারত যে আজ রামাযান শুরু হয়েছে, 
তবে সাওম রাখা তাদের জন্য আবশ্যক হত। 


IslamHouse com 


১৩১ ১ ০% 


IslamHouse com 


১৩১ ১ ০% 


ফজর হওয়ার পর যদি জানতে পারে যে রামাযান মাস শুরু হয়েছে, 
তখন কি করবে? 


প্রশ্ন: (৩৯৯) রামাযান মাস শুরু হয়েছে কিনা এসংবাদ না পেয়েই 
জনৈক ব্যক্তি রাতে ঘুমিয়ে পড়ে । রাতে সে সিয়ামের নিয়ত করেনি 
ফজর হয়ে গেছে। ফজরের সময় সে জানতে পারল আজ রামাযানের 
প্রথম দিন । এ অবস্থায় তার করণীয় কী? উক্ত দিনের সিয়াম কি কাযা 


উত্তর: যখন সে জানতে পারবে তখনই সিয়ামের নিয়ত করে ফেলবে 
এবং সিয়াম পালন করবে৷ অধিকাংশ বিদ্বানের মতে এ দিনটির সিয়াম 
পরে সে কাযা আদায় করবে। তবে ইমাম ইবন তায়মিয়া রহ, এতে 
বিরোধিতা করেছেন। তিনি বলেন, জানার সাথে নিয়তের সম্পর্ক। এ 
লোক তো জানতেই পারেনি। অতএব, তার ওযর গ্রহণযোগ্য। সে 
জানতে পারলে রাতে কখনই সিয়ামের নিয়ত করা ছাড়তো না, কিন্তু সে 
তো ছিল অজ্ঞ। আর অজ্ঞ ব্যক্তির ওযর গ্রহণযোগ্য । অতএব, জানার 
পর যদি সাওমের নিয়ত করে ফেলে তবে সিয়াম বিশুদ্ধ । তাকে কাযা 
আদায় করতে হবে না। 


অধিকাংশ বিদ্বান বলেন, তাকে উক্ত দিনের সাওম রাখা আবশ্যক এবং 
তার কাযা আদায় করাও আবশ্যক । এর কারণ হিসেবে বলেন, এ 
লোকের দিনের একটি অংশ নিয়ত ছাড়া অতিবাহিত হয়েছে। তাই 
তাকে কাযা আদায় করতে হবে। আমি মনে করি, সতর্কতাবশতঃ উক্ত 
দিনের সাওম কাযা করে নেওয়াই উচিৎ । 


IslamHouse com 


১৩১ ১ ০% 


সাওম ভঙ্গের ওযর শেষ হয়ে গেলে কি দিনের বাকী অংশ সাওম 
অবস্থায় কাটাবে? 


প্রশ্ন: (৪০০) কারণবশতঃ কোনো ব্যক্তি যদি সাওম ভঙ্গ করে আর দিন 
শেষ হওয়ার আগেই উক্ত ওযর দূর হয়ে যায়। সে কি দিনের বাকী 
অংশ সাওম অবস্থায় কাটাবে? 


উত্তর: না, দিনের বাকী অংশ সিয়াম অবস্থায় থাকা আবশ্যক নয়। তবে 
রামাযান শেষে উক্ত দিবসের কাযা তাকে আদায় করতে হবে। কেননা 
শরী'আত অনুমদিত কারণেই সে সিয়াম ভঙ্গ করেছে। উদাহরণস্বরূপ 
অসুস্থ ব্যক্তির অপারগতার কারণে শরী‘আত তাকে ওষুধ সেবনের অনুমতি 
দিয়েছে। ওষুধ সেবন করা মানেই সাওম ভঙ্গ। অতএব, পূর্ণ এ দিনটির 
সিয়াম তার ওপর আবশ্যক নয় । দিনের বাকী অংশ সাওম অবস্থায় থাকার 
অবশ্যকতায় শরী'আতসম্মত কোনো ফায়েদা নেই। যেখানে কোনো 
উপকার নেই তা আবশ্যক করাও চলে না। 


উদাহরণস্বরূপ জনৈক ব্যক্তি দেখল একজন লোক পানিতে ডুবে যাচ্ছে। 
সে বলছে আমি যদি পানি পান করি তবে এ ব্যক্তিকে উদ্ধার করতে 
পারব পানি পান না করলে তাকে বাঁচানো আমার পক্ষে সম্ভব হবেনা। 
এ অবস্থায় সে পানি পান করবে এবং তাকে পানিতে ডুবা থেকে উদ্ধার 
করবে। অতঃপর দিনের অবশিষ্ট অংশ খানা-পিনা করবে। এ দিনের 
সম্মান তার জন্য আর নেই । কেননা শরী“আতের দাবী অনুযায়ীই সাওম 
ভঙ্গ করা তার জন্য বৈধ হয়েছে৷ তাই দিনের বাকী অংশ সাওম রাখা 
আবশ্যক নয়। 


IslamHouse com 


১৩১ ১ ০% 


যদি কোনো লোক অসুস্থ থাকে তাকে কি আমরা বলব, ক্ষুধার্ত না হলে 
খানা খাবে না? পিপাসিত না হলে পানি পান করবে না? অর্থাৎ প্রয়োজন 
না হলে খানা-পিনা করবে না? না, এরূপ বলব না । কেননা এ লোককে 
তো সাওম ভঙ্গের অনুমতি দেওয়া হয়েছে। অতএব, শর'ঈ দলীলের 
ভিত্তিতে রামাযানের সাওম ভঙ্গকারী প্রত্যেক ব্যক্তির দিনের অবশিষ্ট 
অংশ সাওম অবস্থায় অতিবাহিত করা আবশ্যক নয় । 


এর বিপরীত মাসআলায় বিপরীত সমাধান । অর্থাৎ বিনা ওযরে যদি 
সাওম ভঙ্গ করে তবে তাকে দিনের অবশিষ্ট অংশ সাওম অবস্থায় 
থাকতে হবে। কেননা সাওম ভঙ্গ করা তার জন্য বৈধ ছিল না। 
শরী‘আতের অনুমতি ছাড়াই সে এদিনের সম্মান নষ্ট করেছে। অতএব, 
দিনের বাকী অংশ সিয়াম পালন করা যেমন আবশ্যক তেমনি কাযা 
আদায় করাও যরূরী। 


IslamHouse com 


১৩১ ১ ০% 


কঠিন রোগে আক্রান্ত হলে সাওম ভঙ্গ করে মিসকীন খাওয়াবে 


প্রশ্ন: (৪০১) জনৈক মহিলা কঠিন রোগে আক্রান্ত হওয়ার কারণে 
ডাক্তারগণ তাকে সাওম রাখতে নিষেধ করেছে। এর বিধান কী? 


উত্তর: আল্লাহ বলেন, 

C32 eT. 2 i 2 $1 ন Lied ন ie NE See Hes 

Jil SHH ESS AON SH MEA a JPG HESS Hy 

a ug ন ME ee EE Ze 32 4 IE 2 Gs EE 

FAIIN 028598 AS LF 31 G2 2 ON 025 AES HLS Sgt 2 
[AS AAMAS, 2 NG ILE BI 


“রামাযান হচ্ছে সেই মাস, যাতে নাযিল করা হয়েছে কুরআন, যা 
মানুষের জন্য হিদায়াত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ। 
আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের 
মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে এ মাসের সাওম রাখবে । আর যে 
লোক অসুস্থ অথবা মুসাফির অবস্থায় থাকবে, সে অন্য দিনে গণনা পূরণ 
করে নিবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য 
কঠিন কামনা করেন না” [সূরা আল-বাকারাহ, আয়াত: ১৮৫] 


মানুষ যদি এমন রোগে আক্রান্ত হয় যা থেকে সুস্থ হওয়ার কোনো আশা 
নেই । তবে প্রতিদিনের বিনিময়ে একজন করে মিসকীনকে খদ্য 
খাওয়াবে ৷ খাদ্য দেওয়ার পদ্ধতি হচ্ছে, মিসকীনকে পরিমাণমত চাউল 
প্রদান করা এবং সাথে মাংস ইত্যাদি তরকারী হিসেবে দেওয়া উত্তম। 
অথবা দুপুরে বা রাতে তাকে একবার খেতে দিবে। এটা হচ্ছে এ রুগীর 
ক্ষেত্রে যার সুস্থ হওয়ার কোনো সম্ভবনা নেই । আর নারী এ ধরণের 


IslamHouse com 


১৩১ ১ ০% 


রোগে আক্রান্ত । তাই আবশ্যক হচ্ছে সে প্রতিদিনের জন্য একজন করে 
মিসকীনকে খাদ্য প্রদান করবে। 


প্রশ্ন: (৪০২) কখন এবং কীভাবে মুসাফির সালাত ও সাওম আদায় 
করবে? 


উত্তর: মুসাফির নিজ শহর থেকে বের হওয়ার পর থেকে নিয়ে 
প্রত্যাবর্তন করা পর্যন্ত দু দু রাকাত সালাত আদায় করবে। আয়েশা 


UELNENS ES AMG BI HESS BLD Sh GU 5h 


“সর্বপ্রথম যে সালাত ফরয করা হয়েছিল তা হচ্ছে দু'রাকাত । সফরের 
সালাতকে এভাবেই রাখা হয়েছে এবং গৃহে অবস্থানের সময় সালাতকে 
পূর্ণ (চার রাকাত) করা হয়েছে।” অন্য বর্ণনায় বলা হয়েছে, “গৃহে 
সাথে মদীনা থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলাম ৷ তিনি মদীনা ফিরে 
আসা পর্যন্ত দু’ দু রাকাত করে সালাত আদায় করলেন। 


কিন্তু মুসাফির যদি স্থানীয় ইমামের সাথে সালাত আদায় করে তবে পূর্ণ 
চার রাকাতই পড়বে চাই সালাতের প্রথম থেকে ইমামের সাথে থাকুক 


” সহীহ বুখারী, অধ্যায়: সালাত কছর করা, অনুচ্ছেদ: নিজ এলাকা থেকে বের হলে 


সালাত কছর করা; সহীহ মুসলিম, অধ্যায়: মুসাফিরের সালাত এবং কছর করা, 
অনুচ্ছেদ: মুসাফিরের সালাত এবং কছর করা । 


IslamHouse com 


১৩১ ১ ০% 


বা পরে এসে অংশ গ্রহণ করুক । কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সাধারণ বাণী একথার দলীল। 


EP JY; ৬9 ESL ls Nad) ll Gs Sp 

ET EU al 
“যখন সালাতের ইকামত প্রদান করা হয় তখন হেঁটে হেঁটে ধীর-স্থীর 
এবং প্রশান্তির সাথে সালাতের দিকে আগমণ করবে তাড়াহুড়া করবে 
না অতঃপর সালাতের যতটুকু অংশ পাবে আদায় করবে । আর যা ছুটে 
যাবে তা পরে পূর্ণ করে নিবে” 


এ হাদীসটি স্থানীয় ইমামের পিছনে সালাত আদায়কারী মুসাফিরদেরও 
শামিল করে। ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুকে প্রশ্ন করা হয়েছিল, এটা 
কি কথা মুসাফির একাকী সালাত পড়লে দু’রাকাত পড়বে আর স্থানীয় 
ইমামের পিছনে পড়লে চার রাকাত পড়বে? তিনি বললেন, এটা সুন্নাত । 


HELL; SE LE LE LE HLA LI 0 ESS GY 
(sl ঠ ls de EAS Sj; ্াচড or BGS lis BY 
[N49 bl] 


“আর যখন আপনি তাদের সাথে থাকেন আর তাদেরকে জামা'আতের 


£ সহীহ বুখারী, অধ্যায়: আযান, অনুচ্ছেদ: সালাতে দ্রুত যাবে না; সহীহ মুসলিম, অধ্যায়: 
মসজিদ ও সালাতের স্থান, অনুচ্ছেদ: ধীরস্থীরভাবে মসজিদে আগমণ করা । 


IslamHouse com 


১৩ ১ ০% 


সাথে সালাত পড়ান, তবে তা এইভাবে হবে যে, তাদের মধ্যে থেকে 
একদল আপনার সাথে সালাতে দাঁড়াবে এবং নিজেদের অস্ত্র-শস্ত্র সাথে 
রাখবে অনন্তর যখন তারা সাজদাহ করবে (এক রাকাত পূর্ণ করবে), 
তখন তারা আপনাদের পিছনে চলে যাবে এবং অন্য দল যারা এখনও 
সালাত পড়ে নি তারা আসবে এবং আপনার সাথে সালাত পড়ে নিবে” 
[সুরা আন-নিসা, আয়াত: ১০২] 


অতএব, মুসাফির যদি নিজ শহর ছেড়ে অন্য শহরে অবস্থান করে, তবে 
আযান শুনলেই মসজিদে জামা‘আতের সালাতে উপস্থিত হবে। তবে 
যদি মসজিদ থেকে বেশি দূরে থাকে বা সফর সঙ্গীদের ক্ষতির আশংকা 
করে তবে মসজিদে না গেলেও চলবে কেননা সাধারণ দলীলসমূহ 
একথাই প্রমাণ করে যে, আযান বা এক্কামত শুনলেই জামা‘আতে 
উপস্থিত হওয়া ওয়াজিব । 


নফল বা সুন্নাত সালাতের ক্ষেত্রে মুসাফির যোহর, মাগরিব ও এশার 
সুন্নাত ছাড়া সবধরণের নফল ও সুন্নাত আদায় করবে। রাতের নফল 
(তাহাজ্জুদ), বিতর, ফজরের সুন্নাত, চাশত, তাহিয়্যাতুল অযু, 
তাহিয়্যাতুল মসজিদ, সফর থেকে ফেরত এসে দু'রাকাত সালাত আদায় 
করবে। 


দু’'সালাত একত্ৰিত করার বিধান হচ্ছেঃ সফর যদি চলমান থাকে তবে 
উত্তম হচ্ছে দু’'সালাতকে একত্রিত করা । যোহর ও আছর এবং মাগরিব 
ও এশা একত্রিত আদায় করবে। প্রথম সালাতের সময়ই দু’সালাত 


IslamHouse com 


১৩১ ১ ০% 


একত্রিত আদায় করবে অথবা দ্বিতীয় সালাতের সময় দু’সালাতকে 
একত্রিত করবে যেভাবে তার জন্য সুবিধা হয় সেভাবে করবে। 


দু’'সালাতকে একত্রিত না করা। একত্রিত করলেও কোনো অসুবিধা 
নেই । কেননা উভয়টিই রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 
প্রমাণিত আছে। 


ভঙ্গ করলেও কোনো অসুবিধা নেই । পরে উক্ত দিনগুলোর কাযা আদায় 
করে নিবে। তবে সিয়াম ভঙ্গ করা যদি বেশি আরামদায়ক হয় তাহলে 
সিয়াম ভঙ্গ করাই উত্তম । কেননা আল্লাহ্‌ বান্দাকে যে ছুটি দিয়েছেন তা 
গ্রহণ করা তিনি পসন্দ করেন৷ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামীনের 
জন্য। 


প্রশ্ন: (৪০৩) সফর অবস্থায় কষ্ট হলে সাওম রাখার বিধান কী? 


উত্তর: সফর অবস্থায় যদি এমন কষ্ট হয় যা সহ্য করা সম্ভব, তবে সে 
সময় সাওম রাখা মাকরূহ। কেননা একদা সফরে নবী সল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জনৈক ব্যক্তির পাশে লোকজন ভীড় 
করছে এবং তাকে ছাঁয়া করছে। তিনি বললেন, এর কি হয়েছে? তারা 
বলল, লোকটি সাওম পালনকারী। তখন তিনি বললেন, }4| ৪ ০ 
| 3১ “সফর অবস্থায় সিয়াম পালন করা কোনো পৃূণ্যের কাজ 


IslamHouse com 


১৩১ ১ ০% 


নয় ৯ 


কিন্তু সফরে সাওম রাখা যদি অধিক কষ্টদায়ক হয় তবে ওয়াজিব হচ্ছে 
সাওম ভঙ্গ করা । কেননা সফর অবস্থায় লোকেরা যখন নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করল যে তাদের কষ্ট হচ্ছে 
তখন তিনি সাওম ভঙ্গ করলেন। অতঃপর বলা হলো, কিছু লোক 
এখনও সাওম রেখেছে তিনি বললেন, £2) 3,13. ৩4 “ওরা 
নাফরমান, ওরা নাফরমান ৷” 


কিন্তু সাওম রাখতে যার কোনো কষ্ট হবে না, তার জন্য উত্তম হচ্ছে 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে সাওম পালন করা । 
কেননা সফর অবস্থায় তিনি সাওম রাখতেন আবুদ দারদা রাদিয়াল্লাহু 
‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 


C3 UG Bh 5 BIDS HE BES SE di LS MIS EEE 


dls GF Ales 5 she dl Se Md Ns 


আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। তখন আমাদের মধ্যে 


’ সহীহ বুখারী, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ; কঠিন গরমে যাকে ছাঁয়া দেওয়া হচ্ছিল তার 
সম্পর্কে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের বাণী: “সফর অবস্থায় সিয়াম পালন 
করা কোন পূণ্যের কাজ নয়৷” সহীহ মুসলিম, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: পাপের সফর 
না হলে রামাযান মুসাফিরের সাওম রাখা ও ভঙ্গ করা উভয়টিই বৈধ। 

” সহীহ মুসলিম, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: পাপের সফর না হলে রামাযান মুসাফিরের সাওম 
রাখা ও ভঙ্গ করা উভয়টিই বৈধ। 


IslamHouse com 


১৩১ ১ ০% 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবদুল্লাহ্‌ ইবন রাওয়াহা 
ছাড়া আর কেউ সাওম রাখেন নি।”৯» 


সফর আরামদায়ক হলে সাওম ভঙ্গ না করাই উত্তম 


প্রশ্ন; (৪০৪) আধুনিক যুগের যাতায়াত ব্যবস্থা উন্নত ও আরামদায়ক 
এ অবস্থায় সাওম রাখার বিধান কী? 


উত্তর: মুসাফির সাওম রাখা ও ভঙ্গ করার ব্যাপারে ইচ্ছাধীন । আল্লাহ 

বলেন, 

28 53855 Lc EE 5 En SE 5 CA GEA Lm 5 S24} 
sl 


Pl 


ESTEE iE 233 Ns le 


“আর যে লোক অসুস্থ অথবা মুসাফির অবস্থায় থাকবে, সে অন্য দিনে 
গণনা পূরণ করে নিবে” [সুরা আল-বাকারাহ, আয়াত: ১৮৫] সাহাবায়ে 
কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে থাকলে কেউ 
সাওম রাখতেন কেউ সাওম ভঙ্গ করতেন । কোনো সাওম ভঙ্গকারী অপর 
সাওম পালনকারীকে দোষারোপ করতেন না, সাওম পালনকারীও সাওম 
ভঙ্গকারীকে দোষারোপ করতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও 
সফর অবস্থায় সাওম রেখেছেন। আবুদ দারদা রাদিয়াল্লাহু ‘আনহু বলেন 


£ সহীহ বুখারী, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: নং ৩৫; সহীহ মুসলিম, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: 
সফরে সিয়াম রাখা ও ভঙ্গ করা ইচ্ছাধীন। 


IslamHouse com 


১৩১ ১ ০% 


ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। তখন আমাদের মধ্যে রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবদুল্লাহ্‌ ইবন রাওয়াহা ছাড়া আর কেউ 
সাওম রাখে নি।”> 


মুসাফিরের জন্য মূলনীতি হচ্ছে, সে সাওম রাখা ও ভঙ্গ করার ব্যাপারে 
ইচ্ছাধীন ৷ কিন্তু কষ্ট না হলে সাওম রাখাই উত্তম । কেননা এতে তিনটি 
উপকারিতা রয়েছে: 


প্রথমত: রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ । 


দ্বিতীয়ত: সাওম রাখতে সহজতা। কেননা সমস্ত মানুষ যখন সাওম 
রাখে তখন সবার সাথে সাওম রাখা অনেক সহজ । 


তৃতীয়ত: দ্রুত নিজেকে যিম্মামুক্ত করা৷ 


কিন্তু কষ্টকর হলে সাওম রাখবে না। এ অবস্থায় সাওম রাখা পূণ্যেরও 
কাজ নয়। কেননা এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
দেখলেন জনৈক ব্যক্তির পাশে লোকজন ভীড় করছে এবং তাকে ছাঁয়া 
দিচ্ছে। তিনি বললেন, এর কি হয়েছে? তারা বলল, লোকটি সাওম 


2 সহীহ বুখারী, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: নং ৩৫; সহীহ মুসলিম, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: 
সফরে সিয়াম রাখা ও ভঙ্গ করা ইচ্ছাধীন। 


IslamHouse com 


১৩১ ১ ০% 


পালনকারী। তখন তিনি বললেন, | 3 £১4 20 5 54] “সফর 
অবস্থায় সিয়াম পালন করা কোনো পূণ্যের কাজ নয় ।”১৩ 


এ ভিত্তিতে আমরা বলব, বর্তমান যুগে সাধারণতঃ সফরে তেমন কোনো 
কষ্ট হয় না। তাই সিয়াম পালন করাই উত্তম । 


2 সহীহ বুখারী, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: কঠিন গরমে যাকে ছাঁয়া দেওয়া হচ্ছিল তার 
সম্পর্কে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের বাণী: “সফর অবস্থায় সিয়াম পালন 
করা কোন পৃণ্যের কাজ নয়।” মুসলিম, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: পাপের সফর না 
হলে রামাযান মাসে মুসাফিরের সিয়াম রাখা ও ভঙ্গ করা উভয়টিই বৈধ। 


IslamHouse com 


১৩১ ১ ০% 


মুসাফির মক্কায় পৌঁছে সাওম ছেড়ে দিয়ে প্রশান্তির সাথে ওমরা 
করতে পারে 


প্রশ্ন: (৪০৫) সাওম অবস্থায় মুসাফির যদি মক্কায় পৌঁছে তবে ওমরা 
আদায় করতে শক্তি পাওয়ার জন্য সাওম ভঙ্গ করা জায়েয হবে কী? 


উত্তর: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় রামাযান 
মাসের বিশ তারিখে মক্কায় প্রবেশ করেন। সে সময় তিনি সাওম ভঙ্গ 
অবস্থায় ছিলেন। সেখানে দু দু রাকাত করে সালাত কসর আদায় 
করেছেন। আর মক্কাবাসীদের বলেছেন, “হে মঙ্কাবাসীগণ! তোমরা 
সালাত পূর্ণ করে নাও । কেননা আমরা মুসাফির” সহীহ বুখারীতে 
একথাও প্রমাণিত হয়েছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের 
অবশিষ্ট দিনগুলো সাওম ভঙ্গ অবস্থাতেই অতিবাহিত করেছেন। কেননা 
তিনি ছিলেন মুসাফির । 


তাই উমরাকারী মক্কা পৌঁছলেই তার সফর শেষ হয়ে যায় না। যদি 
সাওম ভঙ্গ অবস্থায় মক্কা পৌঁছে থাকে, তবে দিনের বাকী অংশ পানাহার 
ত্যাগ করা আবশ্যক নয় কিন্তু বর্তমান যুগে যেহেতু সফর আরামদায়ক 
তাই সাওম রাখাও তেমন কষ্টকর নয়। সেহেতু কেউ যদি সাওম রেখে 
মক্কায় পৌঁছে অত্যধিক ক্লান্তি অনুভব করে, তখন চিন্তা করে আমি কি 
সাওযম পূর্ণ করে ইফতারের পর ওমরার কাজ শুরু করবো? নাকি সাওম 
ভঙ্গ করব এবং সর্বপ্রথম ওমরা আদায় করে নিব? 


+ সহীহ বুখারী, অধ্যায়: মাগাযী, অনুচ্ছেদ: রামাযান মাসে মক্কা বিজয়ের যুদ্ধ ৷ 


IslamHouse com 


১৩১ ১ ০% 


এ অবস্থায় আমরা তাকে বলব, আপনার জন্য উত্তম হচ্ছে, সুস্থাবস্থায় 
ওমরা পালন করার জন্য সাওম ভঙ্গ করা। কেননা হজ-ওমরা 
আদায়কারীর জন্য সুন্নাত হচ্ছে, উক্ত উদ্দেশ্যে মক্কা আগমণ করলে, 
সেখানে পৌঁছার সাথে সাথেই হজ-ওমরার কাজে আত্মনিয়োগ করা । 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় মন্কা আগমণ করলে 
দ্রুত মসজিদে হারামে গমণ করতেন । এমনকি আরোহীকে মসজিদের 
নিকটবর্তী স্থানে বসাতেন। 


অতএব, উমরাকারীর জন্য উত্তম হচ্ছে, দিনের বেলায় কর্মশক্তি পাওয়ার 
উদ্দেশ্যে সাওম ভঙ্গ করে ওমরা পালন করা । রাত পর্যন্ত অপেক্ষা না 
করা। 


সহীহ সুত্রে প্রমাণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা 
বিজয়ের জন্য যখন সফরে ছিলেন এবং তিনি সাওম অবস্থায় ছিলেন, 
তখন কতিপয় লোক এসে অভিযোগ করল, সাওম রাখতে তাদের খুব 
কষ্ট হচ্ছে। আপনি কি করছেন এটা দেখার অপেক্ষায় আছে তারা। 
তখন সময়টি ছিল আছরের পর ৷ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
পানি চাইলেন এবং পান করলেন । লোকেরা সবাই দেখল ।** অতএব, 
নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় দিনের শেষ প্রহরে 


5 সহীহ মুসলিম, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: পাপের সফর না হলে রামাযান মাসে মুসাফিরের 
সিয়াম রাখা ও ভঙ্গ করা উভয়টিই বৈধ। 


IslamHouse com 


১৩১ ১ ০% 


সাওম ভঙ্গ করলেন। একাজ যে জায়েয একথা প্রমাণ করার উদ্দেশ্যে 
তিনি এরূপ করেছেন। 


উল্লেখ্য যে, সফরে কষ্ট স্বীকার করে কিছু লোক যে সিয়াম পালন 
করতেই থাকে নিঃসন্দেহে তা সুন্নাহ্‌ বিরোধী কাজ ৷ তার ব্যাপারেই নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৷ 3 £১2 3 2 
“সফর অবস্থায় সিয়াম পালন করা কোনো পূণ্যের কাজ নয় ।”৯৬ 


প্রশ্ন: (৪০৬) সন্তানকে দুগ্ধদানকারীনী কি সাওম ভঙ্গ করতে পারবে? 
দান করবে? 


উত্তর: দুগ্ধদানকারীনী সাওম রাখার কারণে যদি সন্তানের জীবনের 
আশংকা করে অর্থাৎ সাওম রাখলে স্তনে দুধ কমে যাবে ফলে শিশু 
ক্ষতিগ্রস্ত হবে, তবে মায়ের সাওম ভঙ্গ করা জায়েয কিন্তু পরবর্তীতে 
তার কাযা আদায় করে নিবে। কেননা এ অবস্থায় সে অসুস্থ ব্যক্তির 
অনুরূপ ৷ যার সম্পর্কে আল্লাহ বলেন, 


[oe 520 ELE BHD A FUE BE 5) 
“আর যে লোক অসুস্থ অথবা মুসাফির অবস্থায় থাকবে, সে অন্য দিনে 


* সহীহ বুখারী, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: কঠিন গরমে যাকে ছাঁয়া দেওয়া হচ্ছিল তার 
সম্পর্কে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের বাণী: “সফর অবস্থায় সিয়াম পালন 
করা কোন পূণ্যের কাজ নয়।”; মুসলিম, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: পাপের সফর না 
হলে রামাযান মাসে মুসাফিরের সিয়াম রাখা ও ভঙ্গ করা উভয়টিই বাধা । 


IslamHouse com 


১৩১ ১ ০% 


গণনা পূরণ করে নিবে।” [সুরা আল-বাকারাহ, আয়াত: ১৮৫] 


অতএব, সাওম রাখার ব্যাপারে যখনই বাধা দূর হবে তখনই কাযা 
আদায় করবে। চাই তা শীতকালে অপেক্ষাকৃত ছোট দিনে হোক অথবা 
সম্ভব না হলে পরবর্তী বছর হোক । কিন্তু ফিদইয়াস্বরূপ মিসকীন 
খাওয়ানো জায়েয হবে না। তবে ওযর যদি চলমান থাকে অর্থাৎ 
সার্বক্ষণিক সাওম রাখায় বাধা দেখা যায় যা বাধা দূর হওয়ার সম্ভবনা না 
থাকে, তখন প্রতিটি সাওমের বদলে একজন করে মিসকীনকে 
খাওয়াবে । 


প্রশ্ন: (৪০৭) ক্ষুধা-পিপাসা ও অতিরিক্ত ক্লান্তির সাথে সাওম পালন 
করলে সাওমের বিশুদ্ধতায় কি কোনো প্রভাব পড়বে? 


উত্তর: ক্ষুধা-পিপাসা ও অতিরিক্ত ক্লান্তির সাথে সাওম পালন করলে 
সাওমের বিশুদ্ধতায় এর কোনো প্রভাব পড়বে না; বরং এতে অতিরিক্ত 
ছাওয়াব পাওয়া যাবে। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
অনুযায়ী তুমি ছাওয়াব পাবে।”১৭ অতএব, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে 
মানুষের ক্লান্তি যত বেশি হবে ততই তার প্রতিদান বেশি হবে। তবে 
সাওমের ক্লান্তি দূর করার জন্য মাথায় ঠাণ্ডা পানি ঢালা বা ঠাণ্ডা শীতল 
স্থানে আরাম গ্রহণ করা যেতে পারে। 


7 সহীহ বুখারী, অধ্যায়: ওমরাহ্‌, অনুচ্ছেদ: ক্লান্তি অনুযায়ী উমরার সাওয়াব; সহীহ 
মুসলিম, অধ্যায়: হজ, অনুচ্ছেদ: নিফাস বিশিষ্ট নারীদের ইহরাম করা । 


IslamHouse com 


১৩১ ১ ০% 


IslamHouse com 


১৩১ ১ ০% 


প্রশ্ন: (৪০৮) রামাযানের প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদাভাবে কি 
হবে? 


উত্তর: রামাযানের প্রথমে পূর্ণ মাসের জন্য একবার নিয়ত করলেই 
যথেষ্ট হবে। কেননা সাওম আদায়কারী যদি প্রতিদিনের জন্য রাতে 
নিয়ত না করে, তবে তা রামাযানের প্রথমের নিয়তের শামিল হয়ে তার 
সিয়াম বিশুদ্ধ হয়ে যাবে। কিন্তু সফর, অসুস্থতা প্রভৃতি দ্বারা যদি মাসের 
মধ্যখানে বিচ্ছিন্নতা আসে, তবে নতুন করে আবার নিয়ত আবশ্যক । 
কেননা মাসের প্রথমে সে যে সিয়ামের নিয়ত করেছিল তা সফর বা 
অসুস্থতা প্রভৃতির মাধ্যমে ভঙ্গ করে ফেলেছে। 


প্রশ্ন: (৪০৯) সাওম ভঙ্গের জন্য অন্তরে দৃঢ় নিয়ত করলেই কি সাওম ভঙ্গ 
হয়ে যাবে? 


উত্তর: একথা সর্বজন বিদিত যে, সিয়াম হচ্ছে নিয়ত এবং পরিত্যাগের 
সমষ্টির নাম। অর্থাৎ সাওম বিনষ্টকারী যাবতীয় বস্তু পরিত্যাগ করে 
সাওম আদায়কারী সাওমের দ্বারা আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের 
নিয়ত করবে কিন্তু সত্যিই যদি এটাকে সে ভঙ্গ করার দৃঢ় সংকল্প করে 
ফেলে তবে তার সিয়াম বাতিল হয়ে যাবে। আর এটা রামাযান মাসে 
হলে দিনের অবশিষ্ট অংশ তাকে পানাহার ছাড়াই কাটাতে হবে। কেননা 
বিনা ওযরে যে ব্যক্তি রামাযানে সিয়াম ভঙ্গ করবে তাকে যেমন দিনের 
বাকী অংশ সিয়াম অবস্থাতেই কাটাতে হবে, অনুরূপভাবে তার কাযাও 


IslamHouse com 


১৩১ ১ ০% 


আদায় করতে হবে। 


কিন্তু যদি দৃঢ় সংকল্প না করে বরং দ্বিধা-দ্বন্দে থাকে, তবে তার ব্যাপারে 
বিদ্বানদের মতবিরোধ রয়েছে। 


কেউ বলেছেন, তার সিয়াম বাতিল হয়ে যাবে। কেননা দ্বিধা-দ্বন্দ 
দৃঢ়তার বিপরীত । 


কেউ বলেছেন, বাতিল হবে না। কেননা আসল হচ্ছে, নিয়তের দৃঢ়তা 
অবশিষ্ট থাকা, যে পর্যন্ত তা আরেকটি দৃঢ়তা দ্বারা বিচ্ছিন্ন না করবে। 
আমার দৃষ্টিতে এমতই বিশুদ্ধ । (আল্লাহই অধিক জ্ঞান রাখেন) 


প্রশ্ন: (৪১০) রোজাদার ভুলক্রমে পানাহার করলে তার সিয়ামের বিধান 
কী? কেউ এটা দেখলে তার করণীয় কী? 


উত্তর: রামাযানের সাওম রেখে কেউ যদি ভুলক্রমে খানা-পিনা করে 
তবে তার সিয়াম বিশুদ্ধ । তবে স্মরণ হওয়ার সাথে সাথে বিরত হওয়া 
ওয়াজিব । এমনকি খাদ্য বা পানীয় যদি মুখের মধ্যে থাকে এবং স্মরণ 
হয়, তবে তা ফেলে দেওয়া ওয়াজিব সিয়াম বিশুদ্ধ হওয়ার দলীল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


[SF HLL EE ae PEA 25) MSE 37৯; SS Ee) 


IslamHouse com 


১৩১ ১ ০% 


“যে ব্যক্তি সাওম রেখে ভুলক্রমে পানাহার করে, সে যেন তার সিয়াম 
পূর্ণ করে। কেননা আল্লাহই তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন” 
তাছাড়া ভুলক্ৰমে নিষিদ্ধ কাজ করে ফেললে তাকে পাকড়াও করা হবে 


E 


না। আল্লাহ বলেন :5,50] (8১০৮ SL ABBE Y 5) 
‘॥৭] “হে আমাদের রব আমরা যদি ভুলে যাই বা ভুলক্রমে কোনো কিছু 
করে ফেলি, তবে আমাদের পাকড়াও করবেন না।” [সূরা আল- 
বাকারাহ, আয়াত: ২৮৬] আল্লাহ বলেন, আমি তাই করলাম। 


কেউ যদি দেখতে পায় যে ভুলক্রমে কোনো মানুষ খানা-পিনা করছে, 
তবে তার ওপর ওয়াজিব হচ্ছে, তাকে বাঁধা দেওয়া এবং সিয়ামের কথা 
স্মরণ করিয়ে দেওয়া। কেননা তা গর্হিত কাজে বাধা দেওয়ার অন্তর্গত ৷ 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

dp ETT 
“যে ব্যক্তি কোনো গৰ্হিত কাজ হতে দেখবে, সে যেন হাত দ্বারা বাধা 
প্রদান করে, যদি সম্ভব না হয় তবে যবান দ্বারা বাধা দিবে, যদি তাও 


সম্ভব না হয় তবে অন্তর দ্বারা তা ঘৃণা করবে৷” সন্দেহ নেই সাওম 
রেখে খানা-পিনা করা একটি গর্হিত কাজ কিন্তু ভুল ক্রমে হওয়ার 


* সহীহ বুখারী, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: ভুলক্রমে পানাহার করা; সহীহ মুসলিম, 
অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: ভুলক্রমে পানাহার করলে সিয়াম ভঙ্গ হবে না। 
* সহীহ মুসলিম, অধ্যায়: ঈমান, অনুচ্ছেদ: গর্হিত কাজে বাধা দেওয়া ঈমানের অন্তর্ভুক্ত ৷ 


IslamHouse com 


১৩১ ১ ০% 


কারণে তাকে ক্ষমা করা হবে। কিন্তু যে ব্যক্তি তা দেখবে তার জন্য 
তাতে বাধা না দেওয়ার কোনো ওযর থাকতে পারে না। 


প্রশ্ন: (8১১) সাওম রেখে সুরমা ব্যবহার করার বিধান কী? 


উত্তর: সাওম আদায়কারীর জন্য সুরমা ব্যবহার করায় কোনো অসুবিধা 
নেই । অনুরূপভাবে চোখে বা কানে ওষুধ (ড্রপ) ব্যবহার করতেও কোনো 
অসুবিধা নেই, যদিও এতে গলায় ড্রপের স্বাদ অনুভব করে। এতে সাওম 
ভঙ্গ হবে না। কেননা ইহা খাদ্য বা পানীয় নয় বা খানা-পিনার বিকল্প 
হিসেবেও ব্যবহৃত নয়। একথার দলীল হচ্ছে, সিয়ামের ক্ষেত্রে যে 
নিষেধাজ্ঞা তা হচ্ছে খানা-পিনা করা । সুতরাং যা খানা-পিনার অন্তর্ভুক্ত নয় 
তা এ নিষেধাজ্ঞার মধ্যে গণ্য হবে না । ইমাম ইবন তাইমিয়া রহ, একথাই 
বলেছেন। আর এটাই বিশুদ্ধ মত । কিন্তু যদি নাকে ড্রপ ব্যবহার করে এবং 
তা পেটে পৌঁছে, তবে সাওম ভঙ্গ হবে- যদি সাওম ভঙ্গের উদ্দেশ্য করে 
থাকে৷ কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


USLS 5; $l J) A) 3 U9 


“সিয়াম অবস্থায় না থাকলে অযুর ক্ষেত্রে নাকে অতিরিক্ত পানি 
নিবে ।”২০ 


* আবু দাউদ, অধ্যায়: নাক ঝাড়া, ১৪২; তিরমিযী, অধ্যায়: পবিত্রতা, অনুচ্ছেদ: আঙ্গুল খিলাল 
করার বর্ণনা; নাসাঈ, অধ্যায়: পবিত্রতা, অনুচ্ছেদ: নাকে পানি নেওয়ায় বাড়াবাড়ি করা; ইবন 
মাজাহ, অধ্যায়: পবিত্রতা, অনুচ্ছেদ: আঙ্গুল খিলাল করার বর্ণনা। 


IslamHouse com 


১৩১ ১ ০% 


প্রশ্ন: (8১২) সাওম অবস্থায় মিসওয়াক ও সুগন্ধি ব্যবহার করার বিধান 
কী? 


উত্তর: বিশুদ্ধ কথা হচ্ছে দিনের প্রথম ভাগে যেমন শেষ ভাগেও তেমন 
মেসওয়াক করা সুন্নাত । কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন, 


EN HE A 5 22 MA 


“মিসওয়াক হচ্ছে মুখের পবিত্রতা ও প্রভুর সন্তুষ্টি অর্জনের মাধ্যম ।”২ 
তিনি আরো বলেন, 


UALS BEINN AS EN Bl 0 SII 


“আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করলে আমি প্রত্যেক সালাতের 
সময় তাদেরকে মেসওয়াক করার নির্দেশ দিতাম ৷”২২ অনুরূপভাবে আতর- 
সুগন্ধি ব্যবহার করাও সাওম আদায়কারীর জন্য জায়েয । চাই তা দিনের 
প্রথম ভাগে হোক বা শেষ ভাগে। চাই উক্ত সুগন্ধি ভাপ হোক বা তৈল 
জাতীয় বা সেন্ট প্রভৃতি হোক । তবে ভাপের সুগন্ধি নাকে টেনে নেওয়া 
জায়েয নয়৷ কেননা ধোঁয়ার মধ্যে প্রত্যক্ষ ও অনুভবযোগ্য কিছু অংশ আছে 
যা নাক দ্বারা গ্রহণ করলে নাকের অভ্যন্তরে অনুপ্রবেশ করে পেটে 


*! বুখারী মুআল্লাক সনদে, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: সিয়ামদারের কাঁচা ও শুকনা 
মিসওয়াক ব্যবহার করা । 

? সহীহ বুখারী, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: সিয়ামদারের কাঁচা ও শুকনা মিসওয়াক 
ব্যবহার করা; সহীহ মুসলিম, অধ্যায়: পবিত্রতা, অনুচ্ছেদ: মিসওয়াক করা । 


IslamHouse com 


১৩১ ১ ০% 


পৌঁছায় ।** এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাক্কীত ইবন সাবুরা 
রাদিয়াল্লাহু ‘আনহুকে বলেছেন, ৩১,০ 5, ৬9 ১১-১৷ 3 ৬% “সিয়াম 
অবস্থায় না থাকলে অযুর ক্ষেত্রে নাকে অতিরিক্ত পানি নিবে।”৬ 


প্রন: (৪১৩) সিয়াম ভঙ্গকারী বিষয় কী কী? 
উত্তর: সিয়াম ভঙ্গকারী বিষয়গুলো হচ্ছে নিম্নরূপঃ 
ক) স্ত্রী সহবাস । 

খ) খাদ্য গ্রহণ । 

গ) পানীয় গ্রহণ । 

ঘ) উত্তেজনার সাথে বীর্যপাত করা । 


ঙ) খানা-পিনার অন্তর্ভুক্ত এমন কিছু গ্রহণ করা। যেমন সেলাইন 
ইত্যাদি । 


চ) ইচ্ছাকৃতভাবে বমি করা। 


ছ) শিঙ্গা লাগিয়ে রক্ত বের করা । 


2 ধূমপানের ক্ষেত্রে যেহেতু ধুঁয়াটাই নাকের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করে এজন্য তা 
দ্বারা সিয়াম ভঙ্গ হ্বে। অবশ্য ধুমপান মূলতঃ হারাম কাজ । যা থেকে বেঁচে থাকা 
মুসলিম তো অবশ্যই প্রত্যেক মানুষের জন্য অপরিহার্য। 

*1 আবু দাউদ, অধ্যায়: নাক ঝাড়া, ১৪২ । তিরমিযী, অধ্যায়: পবিত্রতা, অনুচ্ছেদ: আঙ্গুল 
খিলাল করার বর্ণনা ৷ 


IslamHouse com 


১৩১ ১ ০% 


জ) হায়েয বা নেফাসের রক্ত প্রবাহিত হওয়া । 
উল্লিখিত বিষয়গুলোর দলীল নিম্নরূপঃ 
সহবাস ও খান-পিনা সম্পর্কে আল্লাহ বলেন, 


i SE SE A ES UGE Cl Pt GY 
520 CH J EBT BA Se 32N Wd 1 Se ANT LES 


[NAY 


“অতএব, এক্ষণে তোমরা (সিয়ামের রাত্রেও) তাদের সাথে সহবাস 
করতে পার এবং আল্লাহ তোমাদের জন্য যা লিপিবদ্ধ করেছেন তা 
অনুসন্ধান কর এবং প্রত্যুষে (রাতের) কাল রেখা হতে (ফজরের) সাদা 
রেখা প্রকাশিত হওয়া পর্যন্ত তোমরা খাও ও পান কর; অতঃপর রাত্রি 
সমাগম পর্যন্ত তোমরা সাওম পূর্ণ কর” [সূরা আল-বাকারাহ, আয়াত: 
১৮৭] 


উত্তেজনার সাথে বীর্যপাত সাওম ভঙ্গের কারণ । দলীল, হাদীসে 
কুদসীতে আল্লাহ তা'আলা সাওম আদায়কারীর উদ্দেশ্যে বলেন, “সে 
খানা-পিনা ও উত্তেজনা পরিত্যাগ করে আমারই কারণে ।”২ উত্তেজনার 
সাথে বীর্যপাত করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


Ea ed 


G38 ms BE GI SET UN SS to SS S50 
3 ০; 3) ASG 2 ae 5 f= EAE 5 3 | I * 


* স্থবন মাজাহ, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: ছিয়ামের ফযীলত । 


IslamHouse com 


৩১০ 
ds SE INE 


“্ত্রী সঙ্গমেও তোমাদের জন্য সাদকার সাওয়াব রয়েছে সাহাবীগণ (আশ্চর্য 
হয়ে) জিজ্ঞেস করলেন: হে আল্লাহর রাসূল! আমাদের একজন তার 
উত্তেজনার চাহিদা মেটাবে, আর এতে সাওয়াবের হকদার হবে এটা কেমন 
কথা? তিনি জবাবে বললেন, তোমরা কি মনে কর, সে যদি এ কাজ 
কোনো হারাম স্থানে করত তবে পাপের অধিকারী হত না? তেমনি হালাল 
স্থানে ব্যবহার করার কারণে অবশ্যই সে পুরস্কারের অধিকারী হবে।”২৬ 
আর উত্তেজনার চাহিদা মেটানোর মাধ্যম হচ্ছে স্ববেগে বীর্য নির্গত হওয়া 
এজন্য বিশুদ্ধ মত হচ্ছে, মযী** বের হলে সিয়াম বিনষ্ট হবে না, যদিও তা 
উত্তেজনা, চুম্বন ও স্পর্শ করার কারণে হয়। 


খানা-পিনার অন্তর্ভুক্ত এমন কিছু গ্রহণ করা সাওম ভঙ্গের কারণ। 
যেমন, খানা-পিনার অভাব পূর্ণ করবে এরকম সেলাইন গ্রহণ করা। 
কেননা ইহা যদিও সরাসরি খানা-পিনা নয় কিন্তু ইহা খানা-পিনার কাজ 
করে এবং তার প্রয়োজন মেটায় । একারণেই তো ইহা দ্বারা শরীরের 
গঠন প্রকৃতি ঠিক থাকে, খানা-পিনার অভাব অনুভব করে না। 


* সহীহ মুসলিম, অধ্যায়: যাকাত, অনুচ্ছেদ: প্রত্যেক সৎকাজকে সাদকা বলা হয় তার 
বৰ্ণনা । 
* মুযী, স্ত্রী শৃঙ্গার করার কারণে বা যে কোনোভাবে উত্তেজিত হলে লিঙ্গের আগায় যে 
আঠালো পানি বের হয় তাকে আরবীতে মধী বলা হয়। এতে অযু আবশ্যক হয় গোসল 
নয়। 


IslamHouse com 


১৩১ ১ ০% 


কিন্তু খানা-পিনার কাজ করে না এরকম ইনেজেকশন গ্রহণ করলে সাওম 
ভঙ্গ হবে না৷ চাই উহা শিরার মধ্যে প্রদান করা হোক বা পেশীতে বা 
শরীরের যে কোনো স্থানে। 


ইচ্ছাকৃত বমি করা অর্থাৎ বমির মাধ্যমে পেটের মধ্যে যা আছে তা মুখ 
দিয়ে বাইরে বের করা । আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত 
নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

URES LE EL 25 LDS wile SA 206 1655 So 
“যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করবে সে যেন সাওম কাযা আদায় করে। 
কিন্তু অনিচ্ছাকৃত যার বমি হয় তার কোনো কাযা নেই ৷”* এর কারণ 
হচ্ছে, মানুষ বমি করলে তার পেট খাদ্যশুন্য হয়ে যায়। তখন তার এ 
শুন্যতা পূরণের প্রয়োজন পড়ে । এ কারণে আমরা বলব, সিয়াম ফরয 
হলে কোনো মানুষের বমি করা জায়েয নয়। কেননা বমি করলে তার 


ফরয সিয়াম বিনষ্ট হয়ে যাবে। তবে অসুস্থতার কারণে অনিচ্ছাকৃতভাবে 
বমি হলে সাওম নষ্ট হবে না। 


শিঙ্গা লাগানো ৷ অর্থাৎ শিঙ্গা লাগানোর মাধ্যমে শরীর থেকে রক্ত বের 
করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, £৩; ৯৩5% 
“যে ব্যক্তি শিঙ্গা লাগায় ও যার শিঙ্গা লাগানো হয় উভয়ের সাওম ভঙ্গ 


* আবু দাউদ, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: ইচ্ছাকৃত বমি করা । তিরমিযী, অধ্যায়: সিয়াম, 
অনুচ্ছেদ: ইচ্ছাকৃতভাবে বমি করার বর্ণনা। 


IslamHouse com 


১৩১ ১ ০% 


হয়ে যাবে।”২৯ 


হায়েয বা নিফাসের রক্ত প্রবাহিত হওয়া । নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম নারীদের সম্পর্কে বলেন, 55} 54৩৮ 5) 4 
“সে কি এমন নয় যে, খতুবতী হলে সালাত পড়ে না ও সাওমও রাখে 
না?”৩০ 


উল্লিখিত বিষয়গুলো নিম্নলিখিত তিনটি শর্তের ভিত্তিতে সাওম ভঙ্গের কারণ 
হসেবে গণ্য হবে” 


1) জ্ঞান থাকা। 
2) স্মরণ থাকা। 


3) ইচ্ছাকৃতভাবে করা 
প্রথম শর্ত: জ্ঞান থাকা অর্থাৎ উক্ত বিষয়ে লিপ্ত হওয়ার ব্যাপারে 


শরী‘আতের বিধান সম্পর্কে জ্ঞান থাকা অথবা সিয়ামের জন্য যে সময় 
নির্দিষ্ট সে সম্পর্কে অজ্ঞ থাকা । 


যদি শরী‘আতের বিধান সম্পর্কে অজ্ঞ থাকে তবে তার সিয়াম বিশুদ্ধ 
হবে কেননা আল্লাহ বলেন, 3,50 (৮ 1 13 3 55) 


% বুখারী সনদ বিহীন মুআল্লাক বর্ণনা করেন৷ অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ; সিয়ামদারের 
শিঙ্গা লাগানো ও বমি করা তিরমিযী, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: সিয়ামদারের শিঙ্গা 
লাগানো ঠিক না। 

% সহীহ বুখারী, অধ্যায়: হায়েয, অনুচ্ছেদ: খতুবতীর সিয়াম পালন না করা; সহীহ 
মুসলিম, অধ্যায়: ঈমান, অনুচ্ছেদ: নেক কাজ কম হলে ঈমানও কমে যায়। 


IslamHouse com 


১৩১ ১ ০% 


‘A"] “হে আমাদের রব আমরা যদি ভুলে যাই বা ভুলক্রমে কোনো কিছু 
করে ফেলি, তবে আমাদের পাকড়াও করবেন না।” [সূরা আল- 
বাকারাহ, আয়াত: ২৮৬] আল্লাহ বলেন, আমি তাই করলাম আল্লাহ 
আরো বলেন, 


(EE SI 4S; 8 Sloss te roe SE) 

[o:2l;>)\] 
“ভুলক্ৰমে তোমরা যা করে ফেল সে সম্পর্কে তোমাদের কোনো গুনাহ্‌ 
নেই কিন্তু তোমাদের অন্তর যার ইচ্ছা করে তার কথা ভিন্ন ৷” [সূরা 
আল-আহ্যাব, আয়াত: ৫] 


সুন্নাহ থেকে সিয়ামের ক্ষেত্রে বিশেষ দলীল হচ্ছে, সহীহ হাদীসে আদী 
ইবন হাতেম রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। তিনি সাওম রাখার 
উদ্দেশ্যে শেষ রাতে উট বাঁধার দুটো রশী বালিশের নীচে রেখে দিলেন। 
একটি কালো রঙের অন্যটির রং সাদা। এরপর খানা-পিনা করতে 
থাকলেন ৷ যখন স্বাভাবিক দৃষ্টিতে সাদা ও কালো রশী চিনতে পারলেন 
তখন খানা-পিনা বন্ধ করলেন। সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের দরবারে গিয়ে বিষয়টি উল্লেখ করলে তিনি তাকে বললেন, 
কুরআনের আয়াতে সাদা ও কালো সুতা বলতে আমাদের পরিচিত সূতা 
বা রশী উদ্দেশ্য নয়। এ দ্বারা উদ্দেশ্য হচ্ছে, সাদা সুতা বলতে দিনের 
শুভ্রতা (সুবহে সাদেক বা ফজর হওয়া) আর কালো সূতা বলতে রাতের 


IslamHouse com 


১৩১ ১ ০% 


অন্ধকার উদ্দেশ্য । কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিয়াম 
কাযা আদায় করার আদেশ করেন নি।* কেননা বিষয়টি সম্পর্কে তিনি 
ছিলেন অজ্ঞ । ভেবেছিলেন এটাই আয়াতের অর্থ । 


আর সিয়ামের জন্য যে সময় নির্দিষ্ট সে সম্পর্কে অজ্ঞ থাকলেও তার 
সিয়াম বিশুদ্ধ । দলীল: সহীহ বুখারীতে আসমা বিনতে আবু বকর 
রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা একদা নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে 
ইফতার করে নিয়েছিলাম। তার কিছুক্ষণ পর আবার সূর্য দেখা 
গিয়েছিল” কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উক্ত 
করা ওয়াজিব হলে তিনি অবশ্যই সে আদেশ প্রদান করতেন । আর সে 
আদেশ থাকলে আমাদের কাছেও তার বর্ণনা পৌঁছতো ৷ কেননা আল্লাহ্‌ 
বলেন, [৭:40 52544 6 £3145 22 ও|)}“নিশ্চয় আমি 
যিকির অবতীর্ণ করেছি আর আমিই তার সংরক্ষণকারী ৷” [সূরা আল- 
হিজর, আয়াত: ৯] অতএব, প্রয়োজন থাকা সত্বেও যখন এক্ষেত্রে 
কোনো বর্ণনা পাওয়া যায় না, তাই বুঝা যায় যে, তিনি তাদেরকে এর 
কাযা আদায় করার নির্দেশ প্রদান করেন নি। অতএব, অজ্ঞতাবশতঃ 
দিন থাকতেই পানাহার করে ফেললে তার কাযা আদায় করা ওয়াজিব 


” সহীহ বুখারী, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: আল্লাহর বাণী, ‘প্রত্যুষে (রাতের) কালো রেখা হতে 
(ফজরের) সাদা রেখা প্রকাশিত হওয়া পর্যন্ত তোমরা খাও ও পান কর ।'; সহীহ মুসলিম, 
অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: ফজর উদিত হলেই সিয়াম শুরু হয়ে যাবে। 


IslamHouse com 


১৩১ ১ ০% 


নয়। জানার সাথে সাথে পানাহার থেকে বিরত থাকবে এবং দিনের 
বাকী অংশ সিয়াম অবস্থায় অতিবাহিত করবে। 


অনুরূপভাবে কোনো লোক যদি খানা-পিনা করে এ ভেবে যে এখনও 
রাত আছে- ফজর হয় নি। কিন্তু পরে জানলো যে সে ফজর হওয়ার 
পরই পানাহার করেছে, তবে তার সিয়াম বিশুদ্ধ হবে। তাকে কাযা 
আদায় করতে হবে না। কেননা সে ছিল অজ্ঞ। 


দ্বিতীয় শৰ্ত: স্মরণ থাকা৷ অর্থাৎ সে যে সাওম রেখেছে একথা ভুলে না 
যাওয়া । অতএব, সাওম রেখে ভুলক্রমে কোনো মানুষ যদি খানা-পিনা 
করে ফেলে, তবে তার সিয়াম বিশুদ্ধ এবং তাকে কাযা আদায় করতে 
হবে না। কেননা আল্লাহ বলেন, (৮ 0 10518 3 5) 

[A৭:5,50|] “হে আমাদের রব আমরা যদি ভুলে যাই বা ভুলক্রমে 
কোনো কিছু করে ফেলি, তবে আমাদের পাকড়াও করবেন না৷” [সূরা 
আল-বাকারাহ, আয়াত: ২৮৬] আল্লাহ বলেন, আমি তাই করলাম । আবু 
ওয়াসাল্লাম বলেন, 


BU DULG Ly El oi 31 KU LS 5 Gi SA 


“যে ব্যক্তি সাওম রেখে ভুলক্রমে পানাহার করে, সে যেন তার সিয়াম 


IslamHouse com 


১৩১ ১ ০% 


পূর্ণ করে। কেননা আল্লাহই তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন ।”৩২ 


তৃতীয় শৰ্ত: ইচ্ছাকৃত করা ৷ অর্থাৎ সাওম আদায়কারী নিজ ইচ্ছায় উক্ত 
সাওম ভঙ্গের কাজে লিপ্ত হবে। অনিচ্ছাকৃতভাবে হলে তার সিয়াম 
বিশুদ্ধ হবে চাই তাকে জোর জবরদস্তী করা হোক বা না হোক । কেননা 
বাধ্য করে কুফুরীকারীকে আল্লাহ বলেন, 


Sls SAY Bt LG | 05 Nass 55 02 HL HE 5) 
YANO LEE SHE YG HT 3 LEE EIS LS ALES 


[Ne 


“যার ওপর জবরদস্তী করা হয়েছে এবং তার অন্তর বিশ্বাসে অটল 
থাকে সে ব্যতীত যে কেউ বিশ্বাসী হওয়ার পর আল্লাহতে অবিশ্বাসী হয় 
এবং কুফুরীর জন্য মন উম্মুক্ত করে দেয় তাদের ওপর আপতিত হবে 
আল্লাহর গযব এবং তাদের জন্যে রয়েছে শাস্তি ৷” [সূরা আন-নাহাল, 
আয়াত: ১০৬] বাধ্য অবস্থায় কুফুরীতে লিপ্ত হওয়ার পাপ যদি ক্ষমা করা 
হয়, তবে তার নিম্ন পর্যায়ের পাপে বাধ্য হয়ে লিপ্ত হলে ক্ষমা হওয়াটা 
অধিক যুক্তিযুক্ত । তাছাড়া হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন, 


GE SLANG SELIG bl 5 SE 55 BY 


% সহীহ বুখারী, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: ভুলক্রমে পানাহার করা; সহীহ মুসলিম, 
অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: ভুলক্রমে পানাহার করলে সিয়াম ভঙ্গ হবে না। 


IslamHouse com 


১৩১ ১ ০% 


“নশ্চয় আল্লাহ তা'আলা আমার উম্মতের ভুল ক্রমে করে ফেলা এবং 
আবশ্যিক বিষয় করতে ভুলে যাওয়া ও বাধ্য অবস্থায় করে ফেলা পাপ 
ক্ষমা করে দিয়েছেন।”৩৩ 


এ ভিত্তিতে কারো নাকে যদি ধুলা ঢুকে পড়ে এবং তার স্বাদ গলায় 
পৌঁছে ও পেটের ভিতর প্রবেশ করে, তবে তার সাওম ভঙ্গ হবে না। 
কেননা সে এটার ইচ্ছা করে নি। 


অনুরূপভাবে কাউকে যদি সাওম ভঙ্গ করতে জবরদস্তি করা হয় আর 
সে বাধ্য হয়ে সাওম ভঙ্গ করে ফেলে, তবে তার সিয়াম বিশুদ্ধ । কেননা 
সে অনিচ্ছাকৃতভাবে একাজ করেছে। 

এমনিভাবে ঘুমন্ত ব্যক্তির স্বপ্নদোষ হলে, তার সিয়ামও বিশুদ্ধ । কেননা 
সে ছিল ঘুমন্ত, ইচ্ছাও ছিল না তার একাজে ৷ কোনো ব্যক্তি যদি স্ত্রীকে 
তার সাথে সহবাস করতে বাধ্য করে এবং স্ত্রী বাধ্যগত হয়ে সহবাসে 
লিপ্ত হয়, তবে তার (স্ত্রীর) সিয়াম বিশুদ্ধ । কেননা একাজে তার কোনো 
এখতিয়ার ছিল না। 


একটি মাসআলা: খুবই সতর্ক থাকা উচিৎ ৷ কোনো মানুষ যদি রামাযানে 
দিনের বেলায় স্ত্রী সহবাসে লিপ্ত হয়, তবে নিম্নলিখিত পাঁচটি বিধান তার 
ক্ষেত্রে প্রযোজ্য হবেঃ 


1) সে গুনাহগার হবে। 


» স্থবন মাজাহ, অধ্যায়: তালাক, অনুচ্ছেদ: ভুল ক্রমে এবং বাধ্য করে তালাক 


IslamHouse com 


১৩১ ১ ০% 


2) দিনের বাকী অংশ তাকে সিয়াম অবস্থায় কাটাতে 
হবে। 

3) তার উক্ত সিয়াম বিনষ্ট হবে। 

4) তাকে কাযা আদায় করতে হবে। 

5) কাফফারা আদায় করতে হবে। 
সহবাসে লিপ্ত হলে কি ধরণের কাফফারা দিতে হবে এ সম্পর্কে জানা 
থাক বা না জানা থাক কোনো পার্থক্য নেই। অর্থাৎ কোনো ব্যক্তি 
রামাযানের দিনের বেলায় স্ত্রী সহবাসে লিপ্ত হলো (সাওমও তার ওপর 
ফরয)* কিন্তু তার এ জ্ঞান নেই যে, একাজ করলে তাকে এত 
কাফফারা দিতে হবে, তবুও তার ওপর উল্লিখিত বিধানসমূহ প্রযোজ্য 
হবে। কেননা সে ইচ্ছাকৃতভাবে সাওম ভঙ্গ করেছে। আর ইচ্ছাকৃতভাবে 
সাওম ভঙ্গের কাজে লিপ্ত হলে, তার ওপর যাবতীয় বিধান প্রযোজ্য হবে। 
আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। জনৈক ব্যক্তি নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল! 
আমি ধ্বংস হয়ে গেছি তিনি বললেন, “কিসে তোমাকে ধ্বংস করল?” 
সে বলল, রামাযানের সাওম রেখে আমি স্ত্রী সহবাস করে ফেলেছি। 
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফফারা আদায় করার 


% অৰ্থাৎ- সিয়াম ভঙ্গের বৈধ কোন কারণ তার সামনে নেই যেমন সে সফরেও নয়, 
অসুস্থও নয়। 


IslamHouse com 


১৩১ ১ ০% 


আদেশ করলেন ।** অথচ লোকটি জানতো না যে তাকে কাফফারা দিতে 
হবে কি হবে না। 


আমরা বলেছি, তার ওপর সাওম ফরয । অর্থাৎ সে মুসাফির নয় নিজ 
গৃহে মুক্কীম হিসেবে অবস্থান করছে। যদি সফরে থেকে কোনো ব্যক্তি 
সাওম ভঙ্গ করে এবং স্ত্রী সহবাস করে তবে কাফফারা দিতে হবে না। 
কেননা সফর অবস্থায় সাওম রাখা ফরয নয়। সাওম ভঙ্গ করা ও রাখার 
ব্যাপারে সে স্বাধীন । তবে ভঙ্গ করলে পরে কাযা আদায় করতে হবে। 


প্রশ্ন; (8১৪) সাওম অবস্থায় শ্বাসকষ্টের কারণে স্প্রে (1abulijer) 


উত্তর: এ স্প্রে নাকে প্রবেশ করে কিন্তু পেট পর্যন্ত পৌঁছে না। তাই 
সাওম রেখে ইহা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই । এতে সাওম 
ভঙ্গও হবে না৷ কেননা এটা এমন বস্তু যা উড়ে বেড়ায় নাকে প্রবেশ 
করে এবং বিলীন হয়ে যায়, এর অংশ বিশেষ পেটের মধ্যে প্রবেশ করে 
না। তাই এদ্বারা সিয়াম ভঙ্গ হবে না। 


প্রশ্ন: (8১৫) বমি করলে কি সাওম ভঙ্গ হবে? 


উত্তর: কোনো লোক যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তবে তার সাওম ভঙ্গ 
হয়ে যাবে। কিন্তু অনিচ্ছাকৃতভাবে বমি হলে সাওম ভঙ্গ হবেনা । আবু 


সহীহ বুখারী, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: রামাযানে দিনের বেলায় স্ত্রী সহবাস করলে; সহীহ 
মুসলিম, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: সিয়ামদারের রামাযানের দিনে স্ত্রী সহবাস 
কঠোরভাবে হারাম । 


IslamHouse com 


১৩১ ১ ০% 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


( ail ILE SEL ES ARAM lb NE fl £5 ba 


“যে ব্যক্তি ইচ্ছাকৃত বমি করবে সে যেন সাওম কাযা আদায় করে। 
কিন্তু অনিচ্ছাকৃত যার বমি হয় তার কোনো কাযা নেই ।”৬৬ 


তবে সাওম ভঙ্গ হবেনা ৷ মানুষ যদি পেটের মধ্যে খিচুনী অনুভব করে, 
মনে হয় যেন ভিতর থেকে সব কিছু বের হয়ে আসবে, তখন তাতে 
বাধা দিবে না৷ সাধারণভাবে থাকার চেষ্টা করবে৷ ইচ্ছা করে কোনো 
কিছু বের করার চেষ্টা করবে না। নিজে নিজে বের হয়ে আসলে কোনো 
ক্ষতি হবে না এবং সাওমও নষ্ট হবে না। 


প্রন: (৪১৬) সাওম আদায়কারীর দাঁতের মাড়ি থেকে রক্ত বের হলে কি 
সাওম নষ্ট হবে? 


উত্তর: দাঁত থেকে রক্ত প্রবাহিত হলে সাওমের ওপর কোনো প্রভাব 
পড়বে না । কিন্তু সাধ্যানুযায়ী রক্ত গিলে নেওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। 
অনুরূপভাবে নাক থেকে রক্ত বের হলেও সাওযম নষ্ট হবে না। কিন্তু রক্ত 


% আবু দাউদ, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: ইচ্ছাকৃতভাবে বমি করা; তিরমিযী, অধ্যায়: 
সিয়াম, অনুচ্ছেদ: ইচ্ছাকৃতভাবে বমি করার বর্ণনা । 


IslamHouse com 


১৩১ ১ ০% 


ভিতরে যাওয়া থেকে সতর্ক থাকবে নাক বা দাঁত থেকে রক্ত বের হওয়া 
সাওম ভঙ্গের কারণ নয়। অতএব, কাযা আদায় করার প্রশ্নই উঠে না। 


IslamHouse com 


১৩১ ১ ০% 


খতুবতী ফজরের পূর্বে পবিত্র হলে সাওম রাখবে 


প্রশ্ন: (৪১৭) খতুবতী যদি ফজরের পূর্বে পবিত্র হয় এবং ফজর হওয়ার 


উত্তর: ফজরের পূর্বে পবিত্র হয়েছে এব্যাপারে নিশ্চিত হলে, তার সিয়াম 
বিশুদ্ধ হবে কেননা নারীদের মধ্যে অনেকে এমন আছে, ধারণা করে যে 
পবিত্র হয়ে গেছে অথচ সে আসলে পবিত্র হয় নি। এ কারণে নারীরা 
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহার কাছে আসতেন তাদের লজ্জাস্থানে তুলা 
লাগিয়ে উক্ত তুলার চিহ্ন দেখানোর জন্য যে, তারা কি পবিত্র হয়েছেন? 
তখন তিনি বলতেন, £5: 456)৷ 559 5 51555 ) ‘তোমরা তাড়াহুড়া 
করবে না যতক্ষণ না তোমরা ‘কাছ্ছা বাইযা’ (বা সাদা পানি) না দেখ 
অতএব, নারী অবশ্যই ধীরস্থীরতার সাথে লক্ষ্য করবে এবং নিশ্চিত হবে 
পূর্ণরূপে পবিত্র হয়েছে কিনা যদি পবিত্র হয়ে যায় তবে সিয়ামের নিয়ত 
করে নিবে। ফজর হওয়ার পর গোসল করবে কোনো অসুবিধা নেই 
কিন্তু সালাতের দিকে লক্ষ্য রেখে দ্রুত গোসল সেরে নেওয়ার চেষ্টা 
করবে, যাতে করে সময়ের মধ্যেই ফজর সালাত আদায় সম্ভব হয়। 


আমরা শুনতে পাই অনেক নারী ফজরের পূর্বে বা পরে খতু থেকে 
করে দেয়। পরিপূর্ণ পবিত্র ও পরিচ্ছন্ন হওয়ার যুক্তিতে সূর্য উঠার পর 
গোসল করে । কিন্তু এটা মারাত্মক ধরণের ভুল চাই তা রামাযান মাসে 
হোক বা অন্য মাসে । কেননা তার ওপর ওয়াজিব হচ্ছে সময়মত সালাত 
আদায় করার জন্য দ্রুত গোসল সেরে নেওয়া । সালাতের স্বার্থে 


IslamHouse com 


১৩১ ১ ০% 


গোসলের ওয়াজিব কাজগুলো সারলেই যথেষ্ট হবে। তারপর দিনের 
বেলায় আবারো যদি পরিপূর্ণরূপে অতিরিক্ত পরিচ্ছন্নতার জন্য গোসল 
করে, তবে কি অসুবিধা আছে? 


খতুবতী নারীর মতো অন্যান্য নাপাক ব্যক্তিগণ (যেমন, স্ত্রী সহবাস বা 
স্বপ্নদোষের কারণে নাপাক) নাপাক অবস্থাতেই সিয়ামের নিয়ত করতে 
পারবে এবং ফজর হওয়ার পর গোসল করে সালাত আদায় করবে। 
কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো স্ত্রী সহবাসের 
কারণে নাপাক অবস্থাতেই সিয়ামের নিয়ত করতেন এবং ফজর হওয়ার 
পর সালাতের আগে গোসল করতেন।** (আল্লাহই অধিক জ্ঞান 
রাখেন ৷) 


প্রশ্ন: (৪১৮) সাওম অবস্থায় দাঁত উঠানোর বিধান কী? 


উত্তর: সাধারণ দাঁত বা মাড়ির দাঁত উঠানোতে যে রক্ত প্রবাহিত হয়, 
তাতে সাওম ভঙ্গ হবে না। কেননা এতে শিঙ্গা লাগানোর মত প্রভাব 
পড়ে না। তাই সাওমও ভঙ্গ হবে না। 


প্রশ্ন: (৪১৯) সাওম রেখে রক্ত পরীক্ষা (৪1০০৭ ₹e5) করার জন্য রক্ত 
প্রদান করার বিধান কী? এতে কি সাওম নষ্ট হবে। 


% সহীহ বুখারী, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: সিয়ামদারের গোসল করা; সহীহ মুসলিম, 
অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: নাপাক অবস্থায় ফজর হয়ে গেলেও সিয়াম বিশুদ্ধ হবে। 


IslamHouse com 


১৩১ ১ ০% 


উত্তর: ব্লাড টেষ্ট করার জন্য রক্ত বের করলে সাওম ভঙ্গ হবে না। 
কেননা ডাক্তার অসুস্থ ব্যক্তির চেক আপ করার জন্য রক্ত নেওয়ার 
নির্দেশ দিতে পারে। কিন্তু এ রক্ত নেওয়া অল্প হওয়ার কারণে শিঙ্গা 
লাগানোর মতো এর কোনো প্রভাব শরীরে দেখা যায় না, তাই এতে 
সাওম ভঙ্গ হবেনা । আসল হচ্ছে সিয়াম ভঙ্গ না হওয়া- যতক্ষণ পর্যন্ত 
সাওম ভঙ্গের জন্য শরী‘আতসম্মত দলীল না পাওয়া যাবে। আর সামান্য 
রক্ত বের হলে সাওম ভঙ্গ হবে এখানে এমন কোনো দলীল পাওয়া যায় 
না। 


কিন্তু রোগীর শরীরে রক্ত প্রবেশ করার জন্য বেশি পরিমাণে রক্ত প্রদান 
করা সাওম ভঙ্গের অন্যতম কারণ ৷ কেননা এর মাধ্যমে শিঙ্গা লাগানোর 
মত শরীরে প্রভাব পড়ে। অতএব, সিয়াম যদি ওয়াজিব হয়, তবে 
এভাবে বেশি পরিমাণে রক্ত দান করা জায়েয নয়। তবে রোগীর অবস্থা 
যদি আশংকাজনক হয়, মাগরিব পর্যন্ত অপেক্ষা করলে তার প্রাণ নাশের 
সম্ভাবনা থাকে এবং ডাক্তারদের সিদ্ধান্ত যে, এ সাওম আদায়কারীর 
রক্তই শুধু রোগীর উপকারে আসবে ও তার প্রাণ বাঁচানো সম্ভবপর হতে 
পারে, তবে এ অবস্থায় রক্ত দান করতে কোনো অসুবিধা নেই রক্ত 
দানের মাধ্যমে সাওম ভঙ্গ করে পানাহার করবে । অতঃপর এ সাওমের 
কাযা আদায় করবে (আল্লাহ্‌ই অধিক জ্ঞান রাখেন) 


প্রশ্ন: (৪২০) সাওম আদায়কারী হস্ত মৈথুন করলে কি সাওম ভঙ্গ হবে? 
তাকে কি কোনো কাফফারা দিতে হবে? 


উত্তর: সাওম আদায়কারী হস্ত মৈথুন করে যদি বীর্যপাত করে তবে তার 


IslamHouse com 


১৩ ১ ০% 


সাওম ভঙ্গ হয়ে যাবে। দিনের বাকী অংশ তাকে সিয়াম অবস্থায় কাটাতে 
হবে। এ অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে এবং উক্ত 
দিনের সাওম কাযা আদায় করতে হবে। কিন্তু কাফফারা আবশ্যক হবে না। 
কেননা কাফফারা শুধুমাত্র সহবাসের মাধ্যমে সাওম ভঙ্গ করলে আবশ্যক 
হবে। 


প্রশ্ন: (8৪২১) সাওম আদায়কারীর জন্য আতর-সুগন্ধির ঘ্বাণ নেওয়ার 
বিধান কী? 


উত্তর: সাওম আদায়কারীর আতর-সুগন্ধির ঘ্রাণ নেওয়াতে কোনো অসুবিধা 
নেই চাই তৈল জাতীয় হোক বা ধোঁয়া জাতীয় । তবে ধোঁয়ার সুঘরাণ 
নাকের কাছে নিয়ে শুঁকবে না। কেননা এতে একজাতীয় পদার্থ আছে যা 
পেট পর্যন্ত পৌঁছায়, তখন সাওম ভঙ্গ হয়ে যাবে যেমন পানি বা তদানুরূপ 
বস্তু। কিন্তু সাধারণ ভাবে তার সুঘাণ নাকে ঢুকলে কোনো অসুবিধা নেই । 


প্রশ্ন: (৪২২) নাকে ধোঁয়া টানা এবং চোখে বা নাকে ড্রপ দেওয়ার মধ্যে 
পাৰ্থক্য কী? 


উত্তর: উভয়ের মধ্যে পার্থক্য হচ্ছে, নাকে ভাপের ধোঁয়া টানা নিজ 
ইচ্ছায় হয়ে থাকে যাতে করে ধোঁয়ার কিছু অংশ পেটে প্রবেশ করে, 
তাই এতে সাওম ভঙ্গ হয়ে যাবে। কিন্তু ড্রপ ব্যবহার করে তা পেটে 
পৌঁছানোর ইচ্ছা করা হয় না; বরং এতে উদ্দেশ্য হচ্ছে নাকে বা চোখে 
শুধু ড্রপ ব্যবহার করা । 


IslamHouse com 


১৩১ ১ ০% 


প্রশ্ন; (৪২৩) সাওম আদায়কারীর নাকে, কানে ও চোখে ড্রপ ব্যবহার 


উত্তর: নাকের ড্রপ যদি নাড়ী পর্যন্ত পৌঁছে তবে সাওম ভঙ্গ হয়ে যাবে। 
কেননা লাক্কীত ইবন সাবুরা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত হয়েছে, 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বলেন, ১) ৪১:১৷ ৪ ০৬; 
০ 5,5 5 “সিয়াম অবস্থায় না থাকলে অযুর ক্ষেত্রে নাকে 
অতিরিক্ত পানি নিবে।” অতএব, পেটে পৌঁছে এরকম করে সাওম 
আদায়কারীর নাকে ড্রপ ব্যবহার করা জায়েয নয়। কিন্তু পেটে না 
পৌঁছলে কোনো অসুবিধা নেই । 


চোখে ড্রপ ব্যবহার করা সুরমা ব্যবহার করার ন্যায় । এতে সাওযম নষ্ট 
হবে না অনুরূপভাবে কানে ড্রপ ব্যবহারেও সাওম বিনষ্ট হবে না। 
কেননা এসব ক্ষেত্রে নিষেধাজ্ঞার কোনো দলীল নেই এবং যে সব 
ক্ষেত্রে নিষেধাজ্ঞা এসেছে এগুলো তারও অন্তর্ভুক্ত নয়। চোখ বা কান 
দ্বারা পানাহার করা যায় না। এগুলো শরীরের অন্যান্য চামড়ার লোম 
কুপের মতো। 


বিদ্বানগণ উল্লেখ করেছেন, কোনো লোকের পায়ের তলায় যদি তরল 
কোনো পদার্থ লাগানো হয় এবং এর স্বাদ গলায় অনুভব করে, তবে 


* আবু দাউদ, অধ্যায়: নাক ঝাড়া, ১৪২; তিরমিযী, অধ্যায়: পবিত্রতা, অনুচ্ছেদ: আঙ্গুল 
খিলাল করার বর্ণনা; নাসাঈ, অধ্যায়: পবিত্রতা, অনুচ্ছেদ: নাকে পানি নেওয়ায় 
বাড়াবাড়ি করা; ইবন মাজাহ, অধ্যায়: পবিত্রতা, অনুচ্ছেদ: আঙ্গুল খিলাল করার বর্ণনা । 


IslamHouse com 


১৩১ ১ ০% 


সাওমের কোনো ক্ষতি হবে না । কেননা উহা খানা-পিনা গ্রহণের স্থান নয় 
অতএব, সুরমা ব্যবহার করলে, চোখে বা কানে ড্রপ ব্যবহার করলে সাওম 
নষ্ট হবে না- যদিও এগুলো ব্যবহার করলে গলায় স্বাদ অনুভব করে। 


অনুরূপভাবে চিকিৎসার জন্য অথবা অন্য কোনো কারণে যদি কেউ তৈল 
ব্যবহার করে, তাতেও সাওমের কোনো ক্ষতি হবে না। 


এমনিভাবে শ্বাস কষ্ট দূর করার জন্য যদি মুখে পাইপ লাগিয়ে 
অক্সিজেনের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়াকে চলমান করা হয়, এবং 
তা পেটে পৌঁছে, তাতেও সাওমের কোনো ক্ষতি হবে না। কেননা তা 
পানাহারের অন্তর্ভুক্ত নয়। 


প্রশ্ন: (৪২৪) সাওম অবস্থায় স্বপ্নদোষ হলে কি সিয়াম বিশুদ্ধ হবে? 


উত্তর: হ্যাঁ, তার সিয়াম বিশুদ্ধ হবে। কেননা স্বপ্নদোষ সাওম বিনষ্ট করে 
না। স্বপ্নদোষ তো মানুষের অনিচ্ছায় হয়ে থাকে। আর নিদ্রা অবস্থায় 
সংঘটিত বিষয় থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে একটি 
সতর্কতা: বর্তমান যুগে অনেক মানুষ রামাযানের রাতে জেগে থাকে। 
কখনো আজেবাজে কর্ম এবং কথায় রাত কাটিয়ে দেয়। তারপর গভীর 
নিদ্রায় সমস্ত দিন অতিবাহিত করে; বরং মানুষের উচিৎ হচ্ছে, সাওমের 
সময়টাকে যিকির, কুরআন তিলাওয়াত প্রভৃতি আনুগত্যপূর্ণ ও আল্লাহর 
নৈকট্যদানকারী কাজে অতিবাহিত করা । 


প্রশ্ন: (৪২৫) সাওম আদায়কারীর ঠাণ্ডা ব্যবহার করার বিধান কী? 
উত্তর: ঠাণ্ডা-শীতল বস্তু অনুসন্ধান করা সাওম আদায়কারী ব্যক্তির জন্য 


IslamHouse com 


১৩১ ১ ০% 


জায়েয, কোনো অসুবিধা নেই । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
সাওম রেখে গরমের কারণে বা তৃষ্ণার কারণে মাথায় পানি ঢালতেন।* 
ইবন ওমর রাদিয়াল্লাহু ‘আনহু সাওম রেখে গরমের প্রচণ্ততা অথবা 
পিপাসা হাস করার জন্য শরীরে কাপড় ভিজিয়ে রাখতেন কাপড়ের এ 
সিক্ততার কোনো প্রভাব নেই৷ কেননা উহা এমন পনি নয়, যা নাড়ী 
পর্যন্ত পৌঁছে দেয়। 

প্রশ্ন: (৪২৬) সাওম আদায়কারী কুলি করা বা নাকে পানি নেওয়ার 
কারণে যদি পেটে পৌঁছে যায়, তবে কি তার সাওম ভঙ্গ হয়ে যাবে? 


উত্তর: সাওম আদায়কারী কুলি করা বা নাকে পানি নেওয়ার কারণে যদি 
অনিচ্ছাকৃতভাবে পানি পেটে পৌঁছে যায়, তবে তার সাওম ভঙ্গ হবে না। 
কেননা এতে তার কোনো ইচ্ছা ছিল না। আল্লাহ বলেন, 


GER ELL Gs SLE Us CUS se 5) 
“ভুলক্ৰমে তোমরা যা করে ফেল সে সম্পর্কে তোমাদের কোনো গুনাহ 


নেই ৷ কিন্তু তোমাদের অন্তর যার ইচ্ছা করে তার কথা ভিন্ন” [সুরা 
আল-আহ্যাব, আয়াত: ৫] 


প্রশ্ন: (৪২৭) সাওম আদায়কারীর আতরের সুস্বাণ ব্যবহার করার বিধান 
কী? 


উত্তর: ৪২১ নং প্রশ্নের উত্তর দেখুন । 


% আবু দাউদ, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: তৃষ্ণায় সিয়ামদারের মাথায় পানি ঢালা। 


IslamHouse com 


১৩ ১ ০% 


প্রশ্ন: (৪২৮) নাক থেকে রক্ত বের হলে কি সাওম নষ্ট হবে? 


উত্তর: নাক থেকে রক্ত বের হলে সাওম নষ্ট হবে না- যদিও বেশি 
পরিমাণে বের হয়। কেননা এখানে ব্যক্তির কোনো ইচ্ছা থাকে না। 


IslamHouse com 


১৩১ ১ ০% 


সতর্কতা বশতঃ ফজরের দশ/পনর মিনিট পূর্বে পানাহার বন্ধ করা । 


প্রশ্ন: (8২৯) রামাযানের কোনো কোনো ক্যালেন্ডারে দেখা যায় সাহুরের 
জন্য শেষ টাইম নির্ধারণ করা হয়েছে এবং তার প্রায় দশ/পনর মিনিট 
পর ফজরের টাইম নির্ধারণ করা হয়েছে। সুন্নাতে কি এর পক্ষে কোনো 
দলীল আছে নাকি এটা বিদ'আত? 


উত্তর: নিঃসন্দেহে এটি বিদ‘আত। সুন্নাতে নববীতে এর কোনো প্রমাণ 
নেই ৷ কেননা আল্লাহ তা‘আলা সম্মানিত কিতাবে বলেন, 
Uh ACA mdty 30 bd al BANAL E20 3 
“এবং প্রত্যুষে (রাতের) কাল রেখা হতে (ফজরের) সাদা রেখা প্রকাশিত 
হওয়া পর্যন্ত তোমরা খাও ও পান কর; অতঃপর রাত্রি সমাগম পর্যন্ত 
তোমরা সাওম পূর্ণ কর।” [সূরা আল-বাকারাহ, আয়াত: ১৮৭] নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

EASE 
“নশ্চয় বেলাল রাত থাকতে আযান দেয়, তখন তোমরা খাও ও পান 


কর, যতক্ষণ না ইবন উম্মে মাকতুমের আযান শোন। কেননা ফজর 
উদিত না হলে সে আযান দেয় না।”*০ ফজর না হতেই খানা-পিনা বন্ধ 


“০ সহীহ বুখারী, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের বাণী 
তোমাদেরকে যেন বাধা না দেয়... । 


IslamHouse com 


১৩১ ১ ০% 


করার জন্য লোকেরা সময় নির্ধারণ করে যে ক্যালেন্ডার তৈরি করেছে 
তা নিঃসন্দেহে আল্লাহর নির্ধারিত ফরযের ওপর বাড়াবাড়ী। আর এটা 
হচ্ছে আল্লাহর দীনের মাঝে অতিরঞ্জন। নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 


5 SIGE 5 REAL EUS 5 2 24) OU 


“অতিরঞ্জনকারীগণ ধ্বংস হোক। অতিরঞ্জনকারীগণ ধ্বংস হোক। 
অতিরঞ্জনকারীগণ ধ্বংস হোক ।”*১ 


প্রশ্ন: (৪৩০) এয়ারপোর্টে থাকাবস্থায় সূর্য অস্ত গেছে মুআয্যিন আযান 
দিয়েছে, ইফতারও করে নিয়েছে। কিন্তু বিমানে চড়ে উপরে গিয়ে সূর্য 
দেখতে পেল । এখন কি পানাহার বন্ধ করতে হবে? 


উত্তর: খানা-পিনা বন্ধ করা অবশ্যক নয়। কেননা যমীনে থাকাবস্থায় 
ইফতারের সময় হয়ে গেছে সূর্যও ডুবে গেছে। সুতরাং ইফতার করতে 
বাধা কোথায়? রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


250 LE ALE SIG EEE be MENG AE ts PTA 
sls) 


“ সহীহ মুসলিম, অধ্যায়: ইলম, অনুচ্ছেদ: “অতিরঞ্জনকারীগণ ধ্বংস হোক ।” 


IslamHouse com 


১৩১ ১ ০% 


“এ দিক থেকে যখন রাত আগমণ করবে এবং এদিক থেকে দিন শেষ 
হয়ে যাবে ও সূর্য অস্ত যাবে, তখন সাওম আদায়কারী ইফতার করে 
ফেলবে ।”5২ 


অতএব, এয়ারপোর্টের যমীনে থাকাবস্থায় যখন সূর্য ডুবে গেছে, তখন 
তার দিনও শেষ হয়ে গেছে, তাই সে শরী'আতের দলীল মোতাবেক 
ইফতারও করে নিয়েছে সুতরাং শরী'আতের দলীল ব্যতীরেকে আবার 
তাকে পানাহার বন্ধ করার আদেশ দেওয়া যাবে না। 


প্রশ্ন: (৪৩১) সাওম আদায়কারীর কফ অথবা থুথু গিলে ফেলার বিধান 
কী? 


উত্তর: কফ বা শ্লেষা যদি মুখে এসে একত্রিত না হয় গলা থেকেই ভিতরে 
চলে যায় তবে তার সাওম নষ্ট হবে না । কিন্তু যদি গিলে ফেলে তবে সে 
ক্ষেত্রে বিদ্বানদের দু'টি মত রয়েছে: 


১ম মত: তার সাওম নষ্ট হয়ে যাবে। কেননা তা পানাহারের 
স্থলাভিষিক্ত ৷ 


২য় মত: সাওম নষ্ট হবে না । কেননা তা মুখের সাধারণ থুথুর অন্তর্গত । 
মুখের মধ্যে সাধারণ পানি যাকে থুথু বলা হয় তা দ্বারা সাওম নষ্ট হয় 
না। এমনকি যদি থুথু মুখের মধ্যে একত্রিত করে গিলে ফেলে তাতেও 
সিয়ামের কোনো ক্ষতি হবে না। 


2 সহীহ বুখারী, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: সফরে সিয়াম রাখা ও সিয়াম ভঙ্গ করা । 


IslamHouse com 


১৩১ ১ ০% 


আমরা জানি আলিমগণ মতবিরোধ করলে তার সমাধান কুরআন-সুন্নাহ 
থেকে খুঁজতে হবে। কিন্তু এক্ষেত্রে কুরআন-সুন্নাতে সুস্পষ্ট কোনো উক্তি 
নেই । এ বিষয়ে যখন সন্দেহ হয়ে গেল, তার ইবাদতটি নষ্ট হয়ে গেল 
না নষ্ট হলো না। তখন আমাদেরকে মূলের দিকে ফিরে যেতে হবে। 
মূল হচ্ছে দলীল ছাড়া ইবাদত বিনষ্ট না হওয়া। অতএব, কফ গিলে 
নিলে সাওম নষ্ট হবে না। 


মোটকথা: কফ নিজ অবস্থায় ছেড়ে দিবে। তা গলার নিচে থেকে মুখে 
টেনে নিয়ে আসার চেষ্টা করবে না। কিন্তু মুখে এসে পড়লে বাইরে 
ফেলে দিবে। চাই সাওম আদায়কারী হোক বা না হোক কিন্তু গিলে 
ফেললে সাওম নষ্ট হবে এর জন্য দলীল দরকার ৷ 


প্রশ্ন: (৪৩২) খাদ্যের স্বাদ গ্রহণ করলে কি সিয়াম নষ্ট হবে? 


উত্তর: খাদ্যের স্বাদ গ্রহণ করে যদি তা গিলে না ফেলে, তবে সিয়াম নষ্ট 
হবে না । কিন্তু একান্ত দরকার না পড়লে এরূপ করা উচিৎ নয়। এ 
অবস্থায় অনিচ্ছাকৃত যদি পেটে কিছু ঢুকে পড়ে তবে সিয়ামের কোনো 
ক্ষতি হবে না। 


প্রশ্ন: (৪৩৩) সাওম রেখে হারাম বা অশ্লীল কথাবার্তা উচ্চারণ করলে কি 
সিয়াম নষ্ট হবে? 


উত্তর: আমরা আল্লাহ তা'আলার নিম্ন লিখিত আয়াত পাঠ করলেই 
জানতে পারি সিয়াম ফরয হওয়ার হিকমত কী? আর তা হচ্ছে তাকওয়া 
বা আল্লাহ ভীতি অর্জন করা ও আল্লাহর ইবাদত করা । আল্লাহ বলেন, 


IslamHouse com 


১৩১ ১ ০% 


ls oe Sl Bok 8 teal pias 3 La sal Wl 
Uf CR f i 
DAY 5AM LO SE 2 iz 


“হে ঈমানদারগণ! তোমাদের ওপর সিয়াম ফরয করা হয়েছে । যেমন, 
ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। যাতে করে তোমরা 
তাক্কওয়া অর্জন করতে পার” [সূরা আল-বাকারাহ, আয়াত: ১৮৩] 
তাক্কওয়া হচ্ছে হারাম কাজ পরিত্যাগ করা৷ ব্যাপক অর্থে তাকওয়া 
হচ্ছে, আল্লাহর নির্দেশিত বিষয় বাস্তাবায়ন করা, তাঁর নিষেধ থেকে দূরে 
থাকা৷ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


Us Es Ee dD TE 3 FAG IFES HS 

Wl 
“যে ব্যক্তি (সাওম রেখে) মিথ্যা কথা, মিথ্যা অভ্যাস ও মূর্খতা পরিত্যাগ 
নেই ।”*৩ অতএব, এ কথা নিশ্চিত হয়ে গেল যে, সাওম আদায়কারী 
যাবতীয় ওয়াজিব বিষয় বাস্তবায়ন করবে এবং সবধরণের হারাম থেকে 
দূরে থাকবে মানুষের গীবত করবে না, মিথ্যা বলবে না, চুগলখোরী 
করবে না, হারাম বেচা-কেনা করবে না, ধেঁকাবাজী করবে না। 
মোটকথা: চরিত্র ধ্বংসকারী অন্যায় ও অশ্লীলতা বলতে যা বুঝায় সকল 
প্রকার হারাম থেকে বিরত থাকবে। আর একমাস এভাবে চলতে 


* সহীহ বুখারী, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: সিয়াম রেখে যে ব্যক্তি মিথ্যা এবং তার 
কারবার পরিত্যাগ করে না৷ হাদীসটির বাক্য ইবন মাজাহ থেকে নেওয়া হয়েছে। 


IslamHouse com 


১৩১ ১ ০% 


পারলে বছরের অবশিষ্ট সময় সঠিক পথে পরিচালিত হবে 
ইনশাআল্লাহ্‌ । 


কিন্তু আফসোসের বিষয় অধিকাংশ সাওম আদায়কারী রামাযানের সাথে 
অন্য মাসের কোনো পার্থক্য করে না। অভ্যাস অনুযায়ী ফরয কাজে 
উদাসীনতা প্রদর্শন করে, হালাল-হারামে কোনো পার্থক্য নেই গর্হিত ও 
অশ্লীল কথা কাজে লিপ্ত থাকে মিথ্যা, ধোঁকাবাজী প্রভৃতি নিত্যনৈমিত্তিক 
ব্যাপার । তাকে দেখলে বুঝা যাবে না তার মধ্যে সিয়ামের মর্যাদার কোনো 
মূল্য আছে। অবশ্য এ সমস্ত বিষয় সিয়ামকে ভঙ্গ করে দিবে না। কিন্তু 
নিঃসন্দেহে তার ছাওয়াব বিনষ্ট করে দিবে। 


প্রশ্ন: (৪৩৪) মিথ্যা সাক্ষী দেওয়ার বিধান কী? তা কি সিয়াম নষ্ট করে? 


উত্তর: মিথ্যা সাক্ষী দেওয়া অন্যতম কাবীরা গুনাহ্‌ । আর তা হচ্ছে না 
জেনে কোনো বিষয়ে স্বাক্ষ্য দেওয়া অথবা জেনে শুনে বাস্তবতার 
বিপরীত সাক্ষ্য প্রদান করা ৷ এতে সিয়াম বিনষ্ট হবে না । কিন্তু সিয়ামের 
সাওয়াব কমিয়ে দিবে। 


প্রশ্ন: (৪৩৫) সিয়ামের আদব কী কী? 


উত্তর: সিয়ামের গুরুত্বপূর্ণ আদব হচ্ছে, আল্লাহভীতি অর্জন করা তথা 

আল্লাহর আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা৷ কেননা 

মান্নাহ বলেন, 

ald 0 GHB EE US Hal Lal CE bn Sl EY 
[NAY 5 2A] ৰ্ঘ্ঠ 554% i Has 


IslamHouse com 


১৩১ ১ ০% 


“হে ঈমানদারগণ! তোমাদের ওপর সিয়াম ফরয করা হয়েছে। যেমন, 
ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। যাতে করে তোমরা 
তাক্কওয়া অর্জন করতে পার ।” [সুরা আল-বাকারাহ, আয়াত: ১৮৩] নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


UE ES Hg Ee YAS Fl 3 FAG IIH LSS 

“; 
“যে ব্যক্তি (সাওম রেখে) মিথ্যা কথা, মিথ্যা কাজ-কারবার ও মূর্খতা 
পরিত্যাগ করল না, তার পানাহার পরিহার করার মাঝে আল্লাহর কোনো 
দরকার নেই ৷” 


ও জনকল্যাণ মূলক কাজ বাস্তবায়ন করা । রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ছিলেন সর্বাধিক দানশীল ব্যক্তি । রামাযান মাসে যখন 
জিবরীল আলাইহিস সালাম তাঁকে কুরআন শিক্ষা দিতেন তখন তিনি 
আরে বেশি দান করতেন 8৫ 


আরো আদব হচ্ছে, আল্লাহ যা হারাম করেছেন তা থেকে দুরে থাকা । 
যাবতীয় মিথ্যাচার, গালিগালাজ, ধোকা, খিয়ানত, হারাম অশ্লীল বস্তু 


“ সহীহ বুখারী, অধ্যায়; সিয়াম, অনুচ্ছেদ: সিয়াম রেখে যে ব্যক্তি মিথ্যা এবং তার 
কারবার পরিত্যাগ করে না । হাদীসটির বাক্য ইবন মাজাহ থেকে নেওয়া হয়েছে। 

‘5 সহীহ বুখারী, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম রামাযানে 
সর্বাধিক দানশীল হতেন। 


IslamHouse com 


১৩১ ১ ০% 


দেখা বা শোনা প্রভৃতি থেকে নিজেকে মুক্ত রাখা প্রতিটি মানুষের ওপর 
ওয়াজিব । বিশেষ করে সাওম আদায়কারীর জন্য তো অবশ্যই ৷ 


সাওমের আদব হচ্ছে, সাহুর খাওয়া এবং তা দেরী করে খাওয়া । 
কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 51,4 
£55 ,,54। “তোমরা সাহুর খাও । কেননা সাহুরে রয়েছে বরকত ।”৪৬ 


সিয়ামের আদব হচ্ছে, দ্রুত ইফতার করা । সূর্য অস্ত যাওয়া নিশ্চিত হলে 
বা অস্ত যাওয়ার অনুমান প্রবল হলেই সাথে সাথে দেরী না করে 
ইফতার করা৷ কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ১ 
Ae US Sd “মানুষ কল্যাণের মাঝে থাকবে, যতদিন 


ইফতারের আদব হচ্ছে, কাঁচা খেজুর দিয়ে ইফতার করা, সম্ভব না হলে 
যে কোনো খেজুর দ্বারা । খেজুর না পেলে পানি দ্বারাই ইফতার করবে। 


প্রশ্ন: (৪৩৬) ইফতারের জন্য কোনো দো'আ কি প্রমাণিত আছে? সাওম 


উত্তর: দো'আ কবুল হওয়ার অন্যতম সময় হচ্ছে ইফতারের সময় । 


“$ সহীহ বুখারী, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: সাহুরের বরকত; সহীহ মুসলিম, অধ্যায়: 
সিয়াম, অনুচ্ছেদ: সাহুরের ফযীলত । 
“ সহীহ বুখারী, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: দ্রুত ইফতার করা; সহীহ মুসলিম, অধ্যায়: 
সিয়াম, অনুচ্ছেদ: সাহুরের ফযীলত । 


IslamHouse com 


১৩১ ১ ০% 


কেননা সময়টি হচ্ছে ইবাদতের শেষ মূহুর্ত । তাছাড়া মানুষ সাধারণতঃ 
তার অন্তর তত নরম ও বিনয়ী হয়। তখন দো‘আ করলে মনোযোগ 
আসে বেশি এবং আল্লাহর দিকে অন্তর ধাবিত হয়। ইফতারের সময় 
দো'আ হচ্ছে: ৬৮% ৩৪১, {6 <০ 4040) “হে আল্লাহ আপনার জন্য 
সাওম রেখেছি এবং আপনার রিযিক দ্বারা ইফতার করছি ।”*" নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় এ দো‘আ পাঠ করতেন: 
4155 1528 455 54) ০5; (5) <5 “তৃষা বিদূরিত হয়েছে, 
শিরা-উপশিরা তরতাজা হয়েছে এবং আল্লাহ চাহে তো প্রতিদান সুনিশ্চিত 
হয়েছে।”৯ হাদীস দু’টিতে যদিও দুর্বলতা রয়েছে কিন্তু কোনো কোনো 
বিদ্বান এটাকে হাসান বলেছেন। মোটকথা এগুলো দো'আ বা অন্য কোনো 
দো'আ পাঠ করবে। ইফতারের সময় হচ্ছে দো'আ কবূল হওয়ার একটি 
গুরুত্বপূর্ণ মূহুর্ত । কেননা হাদীসে এরশাদ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 33 ৮ 24:৯ 55 5.2) 5 “সিয়াম পালনকারীর 
ইফতারের সময়কার দো'আ প্রত্যাখ্যান করা হয় না।”৫০ 


* আবু দাউদ, অনুচ্ছেদ: সিয়াম, অনুচ্ছেদ: ইফতারের দো'আ । তবে এই দু’'আটির সনদ 
(সূত্ৰ) দুৰ্বল তাই উহা গ্রহণযোগ্য নয় । (দ্র, ইরওয়াউল গালীল, ৪/৩৬-৩৯ পৃঃ যঈফ 
আবু দাউদ, আলবানী) 

“? আবু দাউদ, অনুচ্ছেদ: সিয়াম, অনুচ্ছেদ: ইফতারের দো'আ । (এ হাদীসটি ছহীহ, দ্রঃ 
ইরওয়াউল গালীল হাদীস নং ৯২০) 

% [হাদীছ ছহীহ] ইবন মাজাহ, অধ্যায়: সিয়াম হাদীস নং ১৭৪৩, ১৭৫৩। 


IslamHouse com 


১৩১ ১ ০% 


আর ইফতারের সময় মুআয্যিনের জবাব দেওয়া শরী'আতসম্মত। 
কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, |), 9520174473 
4% ৮ {১ “মুআয্যিনের আযান শুনলে তার জবাবে সে যা বলে 
তোমরাও তার অনুরূপ বল।”১ এ হাদীসটি প্রত্যেক অবস্থাকে শামিল 
করে। তবে দলীলের ভিত্তিতে কোনো অবস্থা ব্যতিক্রম হলে ভিন্ন কথা । 


প্রশ্ন: (৪৩৭) সিয়াম কাযা থাকলে শাওয়ালের ছয়টি সাওম রাখার বিধান 
কী? 


উত্তর: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

AM FLS CEG J te ds LH LE SUES flS Sn 
“যে ব্যক্তি রামাযানের সাওম রাখার পর শাওয়াল মাসে ছয়টি সাওম 
রাখবে, সে সারা বছর সাওম রাখার প্রতিদান লাভ করবে।”*২ কোনো 


মানুষের যদি সাওম কাযা থাকে আর সে শাওয়ালের ছয়টি সাওম রাখে, 
সে কি রামাযানের পূর্বে সাওম রাখল না রামাযানের পর। 


উদাহরণ: জনৈক লোক রামাযানের ২৪টি সাওম রাখল ৷ বাকী রইল 
ছয়টি । এখন সে যদি কাযা আদায় না করেই শাওয়ালের ছয়টি সাওম 
রাখে, তাকে কি বলা যাবে সে রামাযানের সাওম পূর্ণ করার পর 


সহীহ বুখারী, অধ্যায়: আযান, অনুচ্ছেদ: আযান শুনলে কি বলতে হয়; সহীহ মুসলিম, 
অধ্যায়: সালাত, অনুচ্ছেদ: মুআয্যিনের অনুরূপ জবাব দেওয়া মুস্তাহাব । 
% সহীহ মুসলিম, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: শাওয়ালের ছয়টি সিয়াম রাখা মুস্তাহাব । 


IslamHouse com 


১৩১ ১ ০% 


শাওয়ালের ছয়টি সাওম রাখল? কেননা সে তো রামাযানের সাওয পূর্ণই 
করে নি। অতএব, রামাযানের সাওম কাযা থাকলে শাওয়ালের ছয় 
সাওমের প্রতিদান তার জন্য প্রমাণিত হবে না। 


অবশ্য আলিমদের মধ্যে মতবিরোধ রয়েছে, কারো সাওম কাযা থাকলে 
তার জন্য নফল সাওম জায়েয কি না? কিন্তু আমাদের এ মাসআলাটি এ 
মতবিরোধের অন্তর্ভুক্ত নয় । কেননা শাওয়ালের ছয়টি সাওম রামাযানের 
সাথে সম্পর্কিত । যে ব্যক্তি রামাযানের সাওম পূর্ণ করে নি তার জন্য 
উক্ত ছয় সাওমের সাওয়াব সাব্যস্ত হবে না। 


IslamHouse com 


১৩১ ১ ০% 


কাযা সাওম বাকী রেখে মারা গেলে তার বিধান 


প্রশ্ন: (৪৩৮) জনৈক অসুস্থ ব্যক্তি রামাযানে সাওম কাযা করেছে। কিন্তু 
পরবর্তী মাস শুরু হওয়ার চারদিনের মাথায় তার মৃত্যু হয়। তার পক্ষ থেকে 
কি কাযা সাওমগ্ুলো আদায় করতে হবে? 


উত্তর: তার এ অসুখ যদি চলতেই থাকে সুস্থ না হয় এবং শেষ পর্যন্ত 
মারা যায়, তবে তার পক্ষ থেকে কাযা আদায় করতে হবেনা । কেননা 
আল্লাহ বলেন, 


aR SE ARB AE LG BNE: ha 
[Ae 54 {ll i & je OF 45} 


“আর যে লোক অসুস্থ অথবা মুসাফির অবস্থায় থাকবে, সে অন্য দিনে 
গণনা পূরণ করে নিবে” [সূরা আল-বাকারাহ, আয়াত: ১৮৫] অতএব, 
অসুস্থ ব্যক্তির ওপর ওয়াজিব হচ্ছে, সুস্থ হলেই কাযা সাওমগুলো দ্রুত 
আদায় করে নেওয়া। কিন্তু সাওম রাখতে সমর্থ হওয়ার পূর্বেই যদি 
মৃত্যুবরণ করে, তবে সাওমের আবশ্যকতা রহিত হয়ে যাবে। কেননা সে 
তো এমন কোনো সময় পায়নি যাতে সে সাওমগুলো কাযা আদায় 
করতে পারে। যেমন একজন লোক রামাযান আসার পূর্বেই শাবানে 
মারা গেল । অতএব, রামাযানের সাওম রাখা তার জন্য আবশ্যক নয়। 
কিন্তু অসুস্থতা যদি এমন হয় যা সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, 
তবে তার পক্ষ থেকে প্রতিদিনের বিনিময়ে একজন করে মিসকীনকে 
খাদ্য দান করবে। 


IslamHouse com 


১৩১ ১ ০% 


প্রশ্ন: (৪৩৯) রামাযানের সাওম বাকী থাকাবস্থায় পরবর্তী রামাযান এসে গেলে 
কি করবে? 


উত্তর: একথা সবার জানা যে, আল্লাহ তা'আলা বলেছেন, 


Bh SEE AE Ne NEE. 0 ER EAE ৰ 
20 02 8498 A BF SUL I 83 AES HE LES Sg SS} 
a5 A Sf Man OE 12 lal el LS Ig 125 TAS AAU LTE 


ALI 


“কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে এ মাসের 
সাওম রাখবে । আর যে লোক অসুস্থ অথবা মুসাফির অবস্থায় থাকবে, 
সে অন্য দিনে গণনা পূরণ করে নিবে” [সূরা আল-বাকারাহ, আয়াত: 
১৮৫] অতএব, এ লোকটি যখন শরী'আত সম্মত দলীলের ভিত্তিতে 
সাওম ভঙ্গ করেছে, তখন আল্লাহর নির্দেশ বাস্তবায়নার্থে তা কাযা আদায় 
করা উচিৎ। পরবর্তী রামাযান আসার পূবেই উহা কাযা আদায় করা তার 
ওপর ওয়াজিব। কেননা আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, ‘আমার 
রামাযানের কিছু সাওম বাকী রয়ে যেত কিন্তু শাবান মাস না আসলে 
আমি তা কাযা আদায় করতে পারতাম না ।'** আর তার কারণ ছিল 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাঁর ব্যস্ততা । সুতরাং 
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহুর উক্ত বাণী থেকে প্রমাণিত হয় যে, পরবর্তী 
রামাযান আসার পূর্বে তা অবশ্যই কাযা আদায় করতে হবে। 


5 সহীহ বুখারী, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: কাযা সিয়াম কখন আদায় করবে। 


IslamHouse com 


১৩১ ১ ০% 


কিন্তু সে যদি পরবর্তী রামাযান পর্যন্ত দেরী করে এবং সাওমটি রয়েই 
যায়, তবে তার ওপর আবশ্যক হচ্ছে, আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার 
করা, এ শীথিলতার জন্য লজ্জিত অনুতপ্ত হওয়া এবং যত দ্রুত সম্ভব 
তা কাযা আদায় করে নেওয়া। কেননা দেরী করলে কাযা আদায় করার 
আবশ্যকতা রহিত হয়ে যায় না। 


প্রশ্ন: (৪8০) শাওয়ালের ছয়টি সাওম পালন করার ক্ষেত্রে উত্তম পদ্ধতি 
কী? 


উত্তর: শাওয়ালের ছয়টি সাওম পালন করার ক্ষেত্রে উত্তম পদ্ধতি হচ্ছে, 
ঈদের পর পরই উহা আদায় করা এবং পরস্পর আদায় করা। 
বিদ্বানগণ এভাবেই বিষয়টি উল্লেখ করেছেন। কেননা এতে রামাযানের 
অনুসরণ বাস্তবায়ন হয়। হাদীসে বলা হয়েছে “যে ব্যক্তি রামাযানের 
পরে পরে শাওয়ালের ছয়টি সাওম রাখে.. ৷” তাছাড়া এতে নেক কাজ 
সম্পাদনে তাড়াহুড়া করা হলো, যে ব্যাপারে প্রতিযোগিতা করার প্রতি 
উদ্বদ্ধ করা হয়েছে। এছাড়া এতে বান্দার দৃঢ়তার প্রমাণ রয়েছে । দৃঢ়তা 
মানুষের পরিপূর্ণতার লক্ষণ । সচেতন বান্দা সুযোগ হাতছাড়া করে না। 
কেননা মানুষ জানে না পরবর্তীতে কি তার জন্য অপেক্ষা করছে। 
অতএব, বান্দা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে চাইলে তাকে প্রতিটি নেক 
কর্মের দিকে দ্রুত অগ্রসর হতে হবে সুযোগের সৎ ব্যবহার করতে 
হবে। 


প্রশ্ন; (88১) শাওয়ালের ছয়টি সাওম রাখার জন্য কি ইচ্ছামত দিন 
নির্ধারণ করা জায়েয? নাকি তার জন্য কোনো সময় নির্দিষ্ট করা আছে? 


IslamHouse com 


১৩১ ১ ০% 


এ দিনগুলো সাওম রাখলে কি উহা ফরযের মত হয়ে যাবে এবং প্রতি 
বছর আবশ্যিকভাবে সাওম পালন করতে হবে? 


উত্তর: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহীহ সূত্রে প্রমাণিত 
হয়েছে তিনি বলেন, 


CAMELS CEG JE te da HH EE GUESS fl SA 


“যে ব্যক্তি রামাযানের সাওম রাখার পর শওয়াল মাসে ছয়টি সাওম 
রাখবে, সে সারা বছর সাওম রাখার প্রতিদান লাভ করবে৷” এ ছয়টি 
সাওমের জন্য কোনো দিন নির্দিষ্ট করা নেই মাসের যে কোনো সময় 
সাওমগুলো রাখা যায়৷ চাই মাসের প্রথম দিকে হোক বা মধ্যখানে বা 
শেষের দিকে লাগাতার হোক বা ভেঙ্গে ভেঙ্গে হোক- সবই জায়েয । 
বিষয়টি প্রশস্ত- সুযোগ সম্পন্ন (আল-হামদুল্লাহ)। তবে রামাযান শেষ 
হওয়ার পর পরই মাসের প্রথম দিকে দ্রুত করে নেওয়া বেশি উত্তম । 
কেননা এতে নেক কাজে প্রতিযোগিতা করা হলো, যা কাম্য 


কোন বছর এ সিয়াম পালন করবে কোনো বছর করবে না তাতে 
কোনো অসুবিধা নেই । কেননা এ সিয়াম নফল ফরয নয়। 


প্রশ্ন: (88২) আশুরা সিয়ামের বিধান কী? 


উত্তর: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদীনা আগমণ 
করে দেখেন ইয়াহুদীরা মুহাররামের দশ তারিখে সাওম পালন করছে। 


” সহীহ মুসলিম, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: শাওয়ালের ছয়টি সিয়াম রাখা মুস্তাহাব । 


IslamHouse com 


১৩১ ১ ০% 


নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 
tate Fb GSS ie S22 SATU) 


“আমরা মূসার অনুসরণ করার ব্যাপারে তোমাদের চাইতে অধিক 
হকদার । তিনি নিজে সে দিনের সাওম রাখলেন এবং সাহাবীগণকেও 
নির্দেশ দিলেন” বুখারী ও মুসলিমে বর্ণিত ইবন আববাসের হাদীসে 
বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা দিবসে সাওম 
রেখেছেন এবং সাহাবীগণকে সাওম রাখার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। 
এ সাওমের ফযীলত সম্পর্কে তাঁকে জিজ্ঞেস করা হলে, নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, [5 5 505 9 4 
“আল্লাহর কাছে আশা করি তিনি বিগত এক বছরের গুনাহ ক্ষমা করে 
দিবেন।”*৬ কিন্তু ইয়াহুদীদের বিরোধীতা করার জন্য তিনি এর একদিন 
পূর্বে ৯ তারিখ অথবা এক দিন পরে ১১ তারিখ সাওম রাখার নির্দেশ 
দিয়েছেন। 


সুতরাং আশুরার সাওমের ক্ষেত্রে উত্তম হচ্ছে, মুহার্রমের দশ তারিখের সাথে 
৯ তারিখ অথবা ১১ তারিখের সাওম রাখা । অবশ্য ১১ তারিখের চেয়ে ৯ 
তারিখ সাওম রাখা অধিক উত্তম । 


5 সহীহ বুখারী, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: আশুরার সিয়াম সহীহ মুসলিম, অধ্যায়: 
সিয়াম, অনুচ্ছেদ: আশুরার সিয়াম। 

% সহীহ মুসলিম, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: প্রত্যেক মাসে তিনটি এবং ‘আরাফার দিবসে 
সিয়াম রাখা মুস্তাহাব ৷ 


IslamHouse com 


১৩১ ১ ০% 


প্রশ্ন: (88৩) শাবান মাসে সাওম রাখার বিধান কী? 


উত্তর: শাবান মাসে সাওম রাখা এবং অধিক হারে রাখা সুন্নাত । আয়েশা 
রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, ১% 3 ০ ০০ 5514250 ৮ “শাবান মাস 
ছাড়া অন্য কোনো সময় আমি নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
এত বেশি সাওম রাখতে দেখি নি।”** এ হাদীস অনুযায়ী শাবান মাসে 
অধিকহারে সাওম রাখা উচিৎ । 


বিদ্বানগণ বলেন, শাবান মাসে সাওম রাখা সুন্নাতে মুআক্কাদা সালাতের 
অনুরূপ । এ সাওম যেন রামাযান মাসের ভুমিকা ৷ অর্থাৎ রামাযানের পূর্বের 
সুন্নাত সাওম। অনুরূপভাবে শাওয়ালের সাওম রামাযানের পরের 
সুন্নাতস্বরূপ। যেমন ফরয সালাতের আগে ও পরে সুন্নাত রয়েছে। 


তাছাড়া শাবান মাসে সাওমের উপকারিতা হচ্ছে, নিজেকে রামাযানের 
সাওম রাখার ব্যাপারে প্রস্তুত করা, সাওময় অভ্যস্ত করে তোলা ৷ যাতে 
করে ফরয সাওম রাখা তার জন্য সহজসাধ্য হয়।৫ 


% সহীহ বুখারী, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: শাবানের সিয়াম। 

% কিন্তু নির্দিষ্ট আকারে শুধুমাত্র মধ্য শাবানে অর্থাৎ ১৫ তারিখে সিয়াম রাখা বিদআত । 
আমাদের দেশে এটাকে শবে বরাতের সিয়াম বলা হয়। কেননা এর ভিত্তি সহীহ সুন্নাহ্‌ 
থেকে প্রমাণিত নয় । ইবনু মাজার বর্ণনায় বলা হয়ঃ “মধ্য শাবান এলে তোমরা রাত্রিতে 
ইবাদত করবে ও দিনে সিয়াম পালন করবে..।” এ হাদীসটি জাল । কেননা এর সনদে 
ইবনু আবী সাবরাহ্‌ নামক জনৈক বর্ণনাকারী রয়েছে। সে হাদীস জাল করত । (আহকামু 
রজব ওয়া শাবান ।)- অনুবাদক । 


IslamHouse.c" =— 


১৩১ ১ ০% 


প্রশ্ন: (888) যার অভ্যাস আছে একদিন সাওম রাখা ও একদিন ছাড়া । 
সে কি শুক্রবারেও সাওম রাখতে পারে? 


উত্তর: হ্যাঁ। কোনো মানুষ যদি এক দিন পর পর সাওম রাখার অভ্যাস 
করে থাকে এবং তার সাওমের দিন শুক্রবার হয় বা শনিবার বা রোববার 
হয়, তবে কোনো অসুবিধা নেই তবে সে দিন যেন এমন না হয় যখন 
সাওম রাখা হারাম। যেমন দু’ঈদের দিন, আইয়্যামে তাশরীকের দিন 
(কুরবানী ঈদের পরের তিন দিনকে আইয়্যামে তাশরীক বলা হয়) । তখন 
সাওম পরিত্যাগ করা ওয়াজিব। নারীদের ক্ষেত্রে ঝতু বা নিফাসের 
দিনগুলো সাওম রাখা হারাম। 


প্রশ্ন: (88৫) সাওমে বিছাল কাকে বলে? এটা কি শরী'আত সম্মত? 


উত্তর: সাওমে বিসাল বা অবিচ্ছিন্ন সিয়াম হচ্ছে, ইফতার না করে দু’দিন 
একাধারে সাওম রাখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 
সাওম রাখতে নিষেধ করেছেন। আর বলেছেন, কেউ যদি অবিচ্ছিন্ন 
পারে।” সাহুর পর্যন্ত সাওমকে অবিচ্ছিন্ন করণ জায়েয, সুন্নাত নয়; 
কোনো ফযীলতপূর্ণ কাজও নয়। কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম সূর্যাস্তের সাথে সাথে ইফতার করাকে কল্যাণের কাজ বলে 
উল্লেখ করেছেন তিনি বলেন, 


% সহীহ বুখারী, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: সাহুরের সময় পর্যন্ত সিয়াম মিলিত করা । 


IslamHouse com 


১৩১ ১ ০% 


CEASE 5 SOG 


“মানুষ ততদিন কল্যাণের মাঝে থাকবে, যতদিন তারা দ্রুত ইফতার 
করবে।”৬ কিন্তু সাহুরের সময় পর্যন্ত সাওমকে চালিয়ে যাওয়া বৈধ 
করেছেন। লোকেরা যখন বলল, হে আল্লাহর রাসূল! আপনি তো ইফতার 
না করেই সাওম চালিয়ে যান? তিনি বললেন, “আমার অবস্থা তোমাদের 
মত নয়, আমাকে আমার রব খাওয়ান ও পান করান ।”৬১ 


প্রশ্ন: (88৬) বিশেষভাবে জুমু'আর দিবস সাওম নিষেধ । এর কারণ 
কী? কাযা সিয়ামও কি এদিন রাখা নিষেধ? 


উত্তর: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহীহ সূত্রে প্রমাণিত 
হয়েছে। তিনি বলেন, ৯ ৮ ), 2 514% Y 
“এককভাবে শুধুমাত্র শুক্রবারের দিনে সাওম রাখবে না এবং রাতে 
ক্লিয়াম করবে না৷” সাওম রাখার জন্য এককভাবে এ দিনকে বেছে 
নেওয়া নিষেধের হিকমত হচ্ছে, জুমু'আর দিন সপ্তাহিক ঈদের দিন। 
জুমু‘আ ইসলামের তৃতীয় ঈদ হিসেবে গণ্য । প্রথম ঈদ হচ্ছে রামাযান 


% সহীহ বুখারী, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: দ্রুত ইফতার করা; সহীহ মুসলিম, অধ্যায়: 
সিয়াম, অনুচ্ছেদ: সাহুর খাওয়ার ফযীলত । 

গ সহীহ বুখারী, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: সাহুর খাওয়ার বরকত; কিন্তু সাহুর খাওয়া 
ওয়াজিব নয় সহীহ মুসলিম, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: মিলিতভাবে সিয়াম রাখা 
নিষেধ। 

% সহীহ মুসলিম, অধ্যায়: সিয়াম, অনুচ্ছেদ: এককভাবে জুমু'আর দিন সিয়াম রাখা 
মাকরূহ । 


IslamHouse com 


১৩১ ১ ০% 


শেষে ঈদুল ফিতর দ্বিতীয়টি কুরবানীর ঈদ । আর তৃতীয়টি হচ্ছে, 
সাপ্তাহিক ঈদ জুমু'আর দিন।** একারণেই আলাদাভাবে এদিনে সাওম 
রাখতে নিষেধ করা হয়েছে। 


তাছাড়া এদিনে পুরুষদের জন্য উচিৎ হচ্ছে আগেভাগে জুমু'আর 
সালাতে যাওয়া, দো'আ যিকির ও কুরআন তিলাওয়াতে মাশগুল হওয়া ৷ 
এ দিনটি ‘আরাফার দিবসের অনুরূপ । আরাফার দিবসে হাজীগণ সাওম 
রাখবেন না । কেননা এদিন তিনি দো'আ ও যিকিরে মাশগুল থাকবেন। 
একটি মূলনীতি হচ্ছে: কয়েকটি ইবাদত যদি একত্রিত হয়, তখন যেটা 
পিছানো সম্ভব হবে না সেটা তাৎক্ষণিক আদায় করবে এবং যেটি 
পিছানো সম্ভব হবে তা পিছিয়ে দিয়ে পরে আদায় করবে। 


যদি প্রশ্ন করা হয় যে, জুমু'আর দিন সাপ্তাহিক ঈদের দিন হওয়ার কারণে 
যদি সাওম রাখা নিষেধ হয়ে থাকে, তবে তো অপর দু'টি ঈদের মত এদিনে 
অন্যান্য সাওম রাখাও হারাম হয়ে যায়? 


উত্তরে আমরা বলব: এ দিনটির বিধান অন্য দু’ ঈদের চেয়ে ভিন্ন । 
কেননা এটি প্রতি মাসে চারবার আগমণ করে। একারণে এদিনে সাওম 
রাখার নিষেধাজ্ঞা সম্পূর্ণরূপে হারাম নয় । তাছাড়া দু'ঈদের মাঝে আরো 
বিশেষ যে বৈশিষ্ট রয়েছে তা জুমু'আর দিনে নেই । 


% রসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, “নিশ্চয় জুমু'আর দিন ঈদের দিন” 
(আহমাদ হাদীস নং ৭৬৮২) 


IslamHouse com 


১৩১ ১ ০% 


কিন্তু যদি জুমু'আর পূর্বে একদিন ও পরে একদিন সাওম পালন করে, 
তখন বুঝা যাবে যে, এককভাবে জুমু'আর দিবস সাওম পালন করার 
উদ্দেশ্য ছিল না। আর এটা জায়েয ।* 


এককভাবে জুমু'আর দিনে সাওম রাখার নিষেধাজ্ঞা নফল এবং কাযা 
উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। কেননা হাদীসের নিষেধাজ্ঞা থেকে 
সাধারণভাবে একথাই বুঝা যায়। তবে যদি কোনো মানুষ এরকম ব্যস্ত 
থাকে যে, তার কাযা সিয়াম জুমু'আর দিবস ছাড়া অন্য সময় আদায় 
করা সম্ভব নয়, তখন তার জন্য এককভাবে সে দিন সাওম পালন করা 
মাকরূহ নয়। কেননা তার ওযর রয়েছে। 


% ব্রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমাদের কেহ যেন শুধুমাত্র 
জুমআর দিবসে সিয়াম না রাখে। তবে এর পূর্বে একদিন বা পরে একদিন মিলিয়ে 
সিয়াম রাখতে পারে।” (বুখারী, অধ্যায়; সিয়াম হাদীস নং ১৮৪৯) 


IslamHouse com 


১৩ ১ ০% 


প্রশ্ন: (88৭) কোনো মানুষ যদি নফল সিয়াম ইচ্ছাকৃত ভঙ্গ করে ফেলে, 
তবে কি গুনাহগার হবে? যদি সহবাসের মাধ্যমে ভঙ্গ করে, তবে কি 
কাফফারা দিতে হবে? 


উত্তর: কোনো মানুষ নফল সাওম রেখে যদি পানাহার বা স্ত্রী সহবাসের 
মাধ্যমে ভঙ্গ করে ফেলে, তবে কোনো গুনাহ্‌ নেই । নফল সাওযম শুরু 
করলেই তা পূর্ণ করা আবশ্যক নয়। তবে হজ-ওমরার কাফফারার 
সাওম পূর্ণ করতে হবে কিন্তু নফল সিয়াম শুরু করার পর পূর্ণ করাই 
উত্তম । তাই নফল সিয়াম রেখে স্ত্রী সহবাসের মাধ্যমে ভঙ্গ করলে 
কাফফারা দিতে হবে না৷ কেননা তা পূর্ণ করা আবশ্যক নয় । 


কিন্তু সিয়াম যদি ফরয হয় এবং স্ত্রী সহবাস করে তবে তা নাজায়েয । 
কেননা বিশেষ প্রয়োজন না দেখা দিলে ফরয সিয়াম ভঙ্গ করা জায়েয 
নয়। তবে রামাযানের সাওম যদি তার ওপর ফরয থাকে এবং দিনের 
বেলা স্ত্রী সহবাসে লিপ্ত হয়, তবে কাফফারা দিতে হবে। “রামাযানের 
সাওম যদি তার ওপর ফরয থাকে” একথার অর্থ হচ্ছে: যদি স্বামী-স্ত্রী 
দু'জনই সফরে থাকে, দু'জনেই সাওম রাখে, তারপর সহবাসের মাধ্যমে 
সাওম ভঙ্গ করে, তবে তারা গুনাহগার হবে না। তাদেরকে কাফফারা 
দিতে হবে না। অবশ্য তাদেরকে উক্ত দিনের সিয়াম কাযা আদায় 
করতে হবে। 


প্রশ্ন: (৪৪৮) ইতিকাফ এবং ই‘তিকাফকারীর বিধান কী? 


IslamHouse com 


১৩১ ১ ০% 


উত্তর: ইতিকাফ হচ্ছে নিঃসঙ্গ অবস্থায় আল্লাহর আনুগত্য করার জন্য 
মসজিদে অবস্থান করা৷ লায়লাতুল কদর অনুসন্ধান করার জন্য 
ইতিকাফ করা সুন্নাত । আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে এদিকে ইঙ্গিত 
করে আল্লাহ বলেন, 


[AY 550 (dl GS 5SE Bl is V5) 


“মসজিদে ইতিকাফ করা অবস্থায় তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো না” 
[সূরা আল-বাকারাহ, আয়াত: ১৮৭] সহীহ বুখারীতে প্রমাণিত আছে, নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন, তাঁর সাথে ছাহাবায়ে 
কেরামও ইতিকাফ করেছেন।** ই‘তিকাফের এ বিধান শরী'আতসম্মত । তা 
রহিত হয়ে যায় নি। সহীহ বুখারী ও মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহু 
থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
রামাযানের শেষ দশকে ইতিকাফ করেছেন, এমনকি আল্লাহ্‌ তাকে মৃত্যু দান 
করেছেন । মৃত্যুর পর তাঁর স্ত্রীরা ইতিকাফ করেছেন” 


সহীহ মুসলিমে আবু সাঈ‘দ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, 
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাযানের প্রথম 
দশকে ইতিকাফ করেছেন। তারপর দ্বিতীয় দশকে ইতিকাফ 
করেছেন। অতঃপর বলেন, 


€ সহীহ বুখারী, অধ্যায়: ইতেকাফ, অনুচ্ছেদ: এ‘তেকাফ করা । 
€ সহীহ বুখারী, অধ্যায়: ইতেকাফ, অনুচ্ছেদ: শেষ দশকে ই‘তেকাফ করা; সহীহ 
মুসলিম, অধ্যায়: ই‘তেকাফ, অনুচ্ছেদ: রামাযানের শেষ দশকে ই‘তেকাফ করা । 


IslamHouse com 


১৩১ ১ ০% 


USES SSE te CA IS GY AMIEL IB Ef 
“নিশ্চয় আমি রামাযানের প্রথম দশকে ইতিকাফ করে এ রাত্রি 
(লায়লাতুল কদর) অনুসন্ধান করেছি । তারপর দ্বিতীয় দশকে ইতিকাফ 
করেছি। অতঃপর এশী আগন্তক কর্তৃক আমাকে বলা হয়েছে, নিশ্চয় 
উহা শেষ দশকে । তোমাদের মধ্যে কেউ যদি ইতিকাফ করতে চায়, সে 
যেন ইতিকাফ করে।”* 


অতঃপর লোকেরা তাঁর সাথে ইতিকাফ করেছে। ইমাম আহমাদ রহ. 
বলেন, ইতিকাফ করা যে সুন্নাত সে সম্পর্কে আলিমদের মধ্যে কোনো 
মতবিরোধ আমার জানা নেই !' 


তাই কুরআন-সুন্নাহ ও ইজমার দলীলের ভিত্তিতে ইতিকাফ করা 
সুন্নাত ৷ 
ইতিকাফ করার স্থান হচ্ছে, যে কোনো শহরে অবস্থিত মসজিদ। 


যেখানে জামাতে সালাত অনুষ্ঠিত হয়। কেননা আল্লাহ বলেছেন, 
মসজিদে ইতিকাফ করা । যাতে করে জুমুআ আদায় করার জন্য বের 
হতে না হয়। অন্য মসজিদে ইতিকাফ করলেও কোনো অসুবিধা নেই, 
তবে জুমু'আর জন্য আগে ভাগে মসজিদে চলে যাবে। 


% সহীহ বুখারী, অধ্যায়: ইতিকাফ, অনুচ্ছেদ: শেষ দশকে ইতিকাফ করা । 


IslamHouse com 


১৩১ ১ ০% 


ই‘তিকাফকারীর জন্য সুন্নাত হচ্ছে, আল্লাহর আনুগত্যপূর্ণ কাজ তথা 
কুরআন তিলাওয়াত, যিকির, নফল সালাত প্রভৃতিতে মাশগুল থাকা। 
কেননা ই‘তিকাফের উদ্দেশ্যই হচ্ছে এটা ৷ মানুষের সামান্য কথাবার্তায় 
কোনো অসুবিধা নেই বিশেষ করে কথা যদি উপকারী হয় । 


ই‘তিকাফকারীর জন্য স্ত্রী সহবাস ও স্ত্রী সোহাগ বা শৃঙ্গার প্রভৃতি 
হারাম । মসজিদ থেকে বের হওয়া তিন ভাগে বিভক্ত: 


1) জায়েয শরী‘আত অনুমদিত ও অভ্যাসগত যরূরী কাজে বের 
হওয়া । যেমন জুমু‘আর সালাতের জন্য বের হওয়া, পানাহার 
নিয়ে আসার কেউ না থাকলে সে উদ্দেশ্যে বের হওয়া । অযু, 
ফরয গোসল, পেশাব-পায়খানার জন্য বের হওয়া ৷ 

2) ওয়াজিব নয় এমন নেকীর কাজে বের হওয়া । যেমন, রোগী 
দেখতে যাওয়া, জানাযায় শরীক হওয়া । তবে ইতিকাফ শুরু 
করার সময় এসমস্ত কাজের জন্য বের হওয়ার যদি শর্ত করে 
নেয়, তবে জায়েয হবে অন্যথায় নয়। 

3) ই‘তিকাফের বিরোধী কাজে বের হওয়া । যেমন বাড়ী যাওয়া বা 
কেনা-বেচার জন্য বের হওয়া স্ত্রী সহবাস করা । এ সমস্ত 
কাজ কোনোভাবেই ই‘তিকাফকারীর জন্য জায়েয নয়। 


IslamHouse com 


১৩১ ১ ০% 


দান ইসলামের ভিডি হচ্ছে পাঁচটি বিয়ের ওপর। এ পাঁচটি ভিতি 


সম্পর্কে মানুষের প্রশ্নের অন্ত নেই, জিজ্ঞাসার শেষ নেই। তাই 
নির্ভরযোগ্য প্রখ্যাত আলিমে দীন, যুগের অন্যতম সেরা গবেষক আল্লামা 
শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. এঁ সকল জিজ্ঞাসার 
দলীল ভিত্তিক নির্ভরযোগ্য জবাব প্রদান করেছেন উক্ত বইটিতে ৷ প্রতিটি 
থেকে দেওয়া হয়েছে। সেই জবাবগুলোকে একত্রিত করে বই আকারে 
সুলাইমান’। নাম দিয়েছেন ‘ফাতাওয়া আরকানুল ইসলাম’ । 


IslamHouse com 


IslamHOouse .cn 


